শির্ক কী ও কেন? 


(১ম খণ্ড) 
[ বাংলা _ Bengali - Je, ] 


ড. মুহাম্মদ মুয্যাম্মিল আলী 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013 - 1434 


1910111001০ 


(০১১ ০১1) 
( 21411 এ) 


০০০১০ 2 075 


10১৮৮ =; 2/3 552 


2013 - 1434 


IslamHouse 


সনচৌীপ ত্র 


বিষয় 
ভূমিকা 
প্রথম অধ্যায় 
শির্ক ও যুগে যুগে এর বহিঃপ্রকাশ 
প্রথম পরিচ্ছেদ 
শির্ক শব্দের অর্থ ও এর প্রকারভেদ 
শির্ক শব্দের আভিধানিক অর্থ 
শির্ক শব্দের পারিভাষিক অর্থ 
আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের বৈশিষ্ট্য 
আল্লাহ তা'আলার উলুহিয়্যাতের বৈশিষ্ট্য 


আল্লাহ তা'আলার উত্তম নামাবলী ও গুণাবলীর বৈশিষ্ট্য 
আল্লাহর সন্তাগত নামাবলী 

আল্লাহর সিফাত সম্পর্কে মান্যবর ইমামগণের মত 
শির্কের প্রকারভেদ 

শির্কে আকবার এর সংজ্ঞা 

দ্বিতীয় প্রকার শির্কে আসগার বা ছোট শির্ক 

শরয়ী দৃষ্টিতে শির্কে আসগারকারীর পরিণতি 

শিরকে খফী বা গোপন শির্ক 

শির্কে আকবার ও শির্কে আসগার এর মধ্যে পার্থক্য 
শির্কে আকবার এর প্রকার 

শির্কে আকবার এর প্রথম প্রকার : জ্ঞানগত শির্ক 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অদৃশ্য জ্ঞান 
রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় অপর 
কেউই অদৃশ্য সম্পর্কে অবগত নয় 


ইলমে গায়েব সম্পর্কিত সংশয় নিরসন 
এ 


আল্লাহর অলিগণ গায়েব সম্পর্কে কিছুই জানেন না 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বত্র হাজির ও 
নাজির মনে করার বিধান 


দ্বিতীয় প্রকার : পরিচালনাগত শির্ক 


আল্লাহ তা'আলা এককভাবে মানুষের ভাগ্যের যাবতীয় কল্যাণ 
ও অকল্যাণের মালিক ও পরিচালক 


ভাগ্যের প্রতি বিশ্বাসের ব্যাপারে মুমিনদের কর্তব্য 
ঈমান ও ধৈর্যের পরীক্ষায় মুমিনের করণীয় 

কোন মানুষ বা কোন বস্তুকে সরাসরি উপকারী বা অপকারী 
বলা শির্ক 

আল্লাহ তা'আলা ব্যতীত মানুষের অপর কোন আশ্রয় স্থল 
নেই 

তৃতীয় প্রকার : উপাসনাগত শির্ক 

আল্লাহ তা'আলার উপাসনার মাধ্যম 

বাহ্যিক অল-প্রত্যঙ্গের উপর ফরযকৃত উপাসনাদি 


দু'আ ও এর প্রকার 


দাঁড়িয়ে বিনয় ও আনুগত্য প্রকাশ 

সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে রুকু" ও সেজদা করা 

কারো সম্মানার্থে মাথা নত ও কদমবুসী করা 

কাউকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করা 

লোক দেখানো সালাত বা সালাত 

যাকাত আদয় করা 

হজ্জ করা 

কা'বা গৃহ নির্মাণ ও এর হজ্জ করার নির্দেশের মূল উদ্দেশ্য 


কা'বা গৃহ, মিনা, মুযদালিফাহ ও আরাফার ময়দানে যা করা 
ইবাদাত তা অন্যত্র করা শির্ক 


পশু যবাই ও উৎসর্গ 

যবাই সঠিক হওয়ার শর্ত 

কোন মাযারে মানত পূর্ণ করা শির্ক 

কবর কিভাবে মেলার স্থান ও প্রতিমায় পরিণত হয়? 
দান ও সদকা 


দান ও সদক্কা সঠিক হওয়ার শর্ত 
মানত 
অন্তরের উপর ফরযকৃত গোপন উপাসনাসমূহ 


আল্লাহ তা'আলার রুবুবিয়্যাত ও উলৃহিয়্যাতের প্রতি 
ঈমান 


আল্লাহ তা'আলা ও রাসুলুললাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর প্রতি মহববত 


ভালোবাসার প্রকারভেদ 

গোপন ভয়ের উপাসনা 

কামনার উপাসনা 

ভরসার উপাসনা 

কর্ম না করে আল্লাহর উপর ভরসা করা অবৈধ 
আনুগত্য ও অনুসরণের উপাসনা 

তাকলীদ করার সরল ও সঠিক পন্থা 

অন্তরকে সর্বদা আল্লাহমুখী করে রাখার উপাসনা 


শির্কে আকবরের এর চতুর্থ প্রকার : অভ্যাসগত শির্ক 
7 


দ্বিতীয় পরিচ্ছেদ 
আদি মানুষেরা তাওহীদ পন্থী ছিল না শির্ক পন্থী? 
ধর্ম ও আল্লাহ তা'আলার বাস্তবতা 
তাওহীদী বিশ্বাস কোন বিবর্তিত চিন্তার ফসল নয় 
সৃষ্টির সূচনা লগ্নে মানুষেরা কোন চিন্তায় বিশ্বাসী ছিল? 
তৃতীয় পরিচ্ছেদ 
সর্বপ্রথম কোন জাতি শির্কে লিপ্ত হয় 


আদম (আ.)-এর সন্তানদের পথভ্রষ্ট হওয়ার প্রকৃতি 
চতুর্থ পরিচ্ছেদ 

প্রাক ইসলামী যুগে আরব জনপদে প্রচলিত শির্ক 
আরব জনপদে উল্লেখযোগ্য মূর্তিসমূহ 
লাত, উষ্যা ও মানাতকে নারীর নামে নামকরণ করার কারণ 
ফেরেশতাদের উপাসনা 
জিনের উপাসনা 
পাথর পূজা 


গৃহ পুজা 
দেব-দেবীদের ধরন ও প্রকৃতি 


মুশরকিরা পাথরের মূর্তি ছাড়াও ফেরেশতা, মানুষ ও জিনদের 
উপাসনা করতো? 


আরব জনপদে প্রচলিত শিকাঁ কমর্কাও 
কুরায়শ ও আরবদের জ্ঞানগত শিকী কর্ম 
কুরায়শ ও আরবদের পরিচালনাগত শিকী কর্ম 
দেবতার নিকট থেকে ভাগ্য যাচাই করা 


কোন কোন রোগ নিজ থেকে সংক্রমিত হয় বলে বিশ্বাস 
করা 


আরব জনপদে প্রচলিত উপাসনাগত শিকী কর্ম 


চন্দ্র ও সূর্যকে সেজদা করা 


দেবতাদের চার পার্শে প্রদক্ষিণ করা 
দেবতাদের পারে অবস্থান করা 
দেবতাদের নিকট প্রার্থনা করা 

দেবতাদের উদ্দেশ্যে হাদিয়া ও মানত দান করা 
দেবতাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা 
দেবতাদের অনিষ্টের গোপন ভয় করা 

বিপদে দেবতাদের শরণাপন্ন হওয়া 

বিপদে দেবতাদেরকে আশ্রয় স্থল হিসাবে মনে করা 
দেবতাদের উপর ভরসা করা 

আরব জনপদে প্রচলিত অভ্যাসগত শির্ক 
দেব-দেবীদের নামে শপথ করা 


10 


দেব-দেবীদের নিকট সন্তানদের জন্য কল্যাণ কামনা করা 


আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কোন বস্তু হালাল বা হারাম 
করা 


শির্কযুক্ত কথার মাধ্যমে ঝাড়ফুক দেয়া 

শিশুদেরকে তা'বীজ পরানো 

শিশুদের গলায় ঝিনুকের মুক্তা ঝুলিয়ে রাখা 

রোগ নিরাময়ের জন্য ধাতব নির্মিত বালা ব্যবহার করা 
মূর্তি ও প্রতিমার স্থলে মেলা বসানো 

নবী ও অলিদের কবরে মসজিদ (গির্জা) নির্মাণ করা 
পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা 

অশুভ ধারণা 

উপত্যকার জিনের নিকট আশ্রয় প্রার্থনা করা 

বরই গাছ দ্বারা বরকত গ্রহণ করা 


কুরায়শ ও আরবদের দাবী 


পঞ্চম পরিচ্ছেদ 
ইসলাম পূর্ব যুগসমূহের মানুষের শির্কে লিপ্ত হওয়ার কারণ 


প্রথম কারণ : সৎমানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে 


দ্বিতীয় কারণ : পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ 


তৃতীয় কারণ : দেব-দেবীরা কল্যাণ বা অকল্যাণ করতে পারে 
বলে বিশ্বাস করা 


চতুর্থ কারণ : দেব-দেবীদের আল্লাহ ও সাধারণ মানুষের 
মাঝে মাধ্যম বলে মনে করা 


পঞ্চম কারণ : দেব-দেবীদেরকে শাফা'আতকারী বলে মনে 
করা 


প্রথম অধ্যায়ের সারকথা 


দ্বিতীয় অধ্যায় 
বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের মাঝে শির্কের বহিঃপ্রকাশ 
প্রথম পরিচ্ছেদ 
বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে জনগণ কর্তৃক তা 


গ্রহণের ধরন ও প্রকৃতি 
12 


বাংলাদেশে ইসলাম আগমনের প্রাক্কালে এদেশের ভৌগলিক, 
রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা 


জনগণের ইসলাম গ্রহণের ধরন ও প্রকৃতি 

দ্বিতীয় পরিচ্ছেদ 
বাংলাদেশে শির্ক চর্চার কেন্দ্রসমূহ 
তৃতীয় পরিচ্ছেদ 


জাহেলী যুগের শিকেরি কেন্দ্রসমুহের সাথে এ-সবের 
তুলনা 


১৯০৯১ 4৪ ৮৪ 
ভূমিকা 

সকল প্রশংসা সেই আল্লাহর জন্যই, যিনি ব্যতীত আমাদের 
অপর কোন প্রতিপালক ও উপাস্য নেই। দরূদ ও সালাম সেই 
রাসূল, তাঁর পরিবার ও সাহবীদের প্রতি, যাঁর অনুসরণ, আনুগত্য 
ও ভালোবাসা ব্যতীত আমাদের ইহকাল ও আখেরাতে শান্তি ও 
মুক্তির কোনই উপায় নেই। কেয়ামত দিবস পর্যন্ত যারা 
এককভাবে আল্লাহ তা'আলাকেই তাদের প্রতিপালক ও উপাস্য 
হিসেবে গণ্য ক’র এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে 
আল্লাহ তা'আলার সর্বশেষ রাসূল হিসেবে মনে করে নিঃশর্তভাবে 
কেবল তাঁরই আদর্শের অনুসরণ ও অনুকরণ করে, তাদের 
উপরেও আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। 

অতঃপর, আমরা মৃত্যর সাথে সাথে এমন এক জগতে 
পদার্পণ করবো যেখানে চিরস্থায়ী শান্তি আর অনাবিল আনন্দ 
কেবল তাদের জন্যেই অপেক্ষা করছে, যারা সেখানে সঠিক ঈমান 
ও ‘আমলের অধিকারী বলে স্বীকৃতি লাভে ধন্য হবে। আর 
চিরস্থায়ী শাস্তি আর অকল্পনীয় দুঃখ ও দুর্দশা কেবল তাদের 
জন্যেই অপেক্ষা করছে, যারা সেখানে শির্কের মত ক্ষমার অযোগ্য 
অপরাধে দণ্ডিত হবে। 


এ পৃথিবী হচ্ছে মানুষের আখেরাতে শান্তিময় জীবন লাভের 
কর্ম ক্ষেত্র। মানুষ যাতে এখানে আল্লাহ তা'আলার তাওহীদে 
বিশ্বাসী হয়, সে-জন্যে রয়েছে তাঁর নানারকম আয়োজন। আমরা 
রূহ জগতে থাকাকালে তিনি যেমন এ-জন্য আমাদের নিকট 
থেকে তাঁর রুবুবিয়্যাতের স্বেচ্ছাপ্রণোদিত স্বীকৃতি নিয়েছেন, 
তেমনি আমাদেরকে এখানে সৃষ্টি করার সময়ও তাঁকে স্বীকৃতি 
দানের উপযোগী করে সৃষ্টি করেছেন। আবার যখনই মানুষেরা 
পারিপার্শ্বিক বিবিধ কারণে তাঁর তাওহীদ থেকে বিচ্যুত হয়ে তাঁর 
রুবুবিয়্যাত ও উলৃহিয়্যাতে শির্কে লিপ্ত হয়েছে, তখনই তিনি 
তাদের হেদায়তের জন্যে যুগে যুগে প্রেরণ করেছেন নবী ও 
রাসূল। তাঁদের সাথে দিয়েছেন হেদায়তের অমিয় বাণী। এ 
হিসেবে প্রেরণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে। তাঁকে দিয়েছিলেন তাঁর সর্বশেষ বাণী আল- 
কুরআন। যার প্রয়োজনীয় ব্যাখ্যা ও বিশ্লেষণ তিনি করেছেন তাঁর 
সুন্নাতের মাধ্যমে ৷ যারাই তাঁকে ভালবেসে নিঃশর্তভাবে এ দু'য়ের 
অনুসরণ ও অনুকরণ করবে, তারাই হবে সেখানে সফলকাম। 
কিন্তু মানুষের এ সফলতার সম্মুখে অন্তরায় হচ্ছে তাদের চির 
শত্ৰু শয়তান। আদম আলাইহিস সালাম-কে সেজদা না করার 
ফলে যেদিন সে আল্লাহর অভিসম্পাত প্রাপ্ত হয়েছিল, সেদিনই সে 


15 


আদম সন্তানদেরকে তার মতই অভিশপ্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা 
গ্রহণ করেছিল। সে বলেছিল : 


৩30 LES 2 © জা এ৬০০ 2 ভিসি SHES Sy 
রি রা a EST TE EE af 
85575 2৯ SIE 39৮৯5 ০৪ FEES LES 2৬৮৬ ৩ সা 
[Vv ০7 :-91১০)] ® 


“আপনি যেমন আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করলেন 
তেমনি আমিও অবশ্য (এ আদমের সন্তানদেরকে) পথভ্রষ্ট করার 
জন্য আপনার সরল পথে বসে থাকব, অতঃপর তাদের সমুখ, 
পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসব। আপনি 
তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না ।”* 


বস্তুত শয়তান তার এ সংকল্প বান্তবায়ন করার জন্যে 
নানারকম অপকৌশল গ্রহণ করে চলেছে। আর সে সব 
অপকৌশলের মাধ্যমে সে বনী আদমকে জড়িত করেছে বিবিধ 
রকমের অপরাধমূলক কর্মে। যার মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে 
শির্ক। এ শির্কজনিত কারণেই সে অতীতের কাওমে নূহ, ‘আদ ও 
ছামুদ...ইত্যাদি জনপদের লোকদেরকে পথভ্রষ্ট করেছিল। 
সৃষ্টিকর্তা, জীবন-জীবিকা, মৃত্য ও সব কিছুর মূল পরিচালক 


' . আল-কুরআন;সূরা আ'রাফ : ১৭, ১৮। 
16 


হিসেবে আল্লাহ তা'আলাকে স্বীকৃতিদানকারী, দ্বীনে ইব্রাহীমের 
অনুসারীর দাবীদার, কা'বা শরীফের খাদেম কুরায়শ ও আরব 
জনপদের লোকদেরকেও সে এ শির্কের মাধ্যমেই পথভ্রষ্ট 
করেছিল। তাদেরকে কতিপয় সৎমানুষ এবং লাত, উজ্জা ও 
মানাত নামের কাল্পনিক দেবীসমূহ ছাড়াও আরো অসংখ্য প্রতিমা 
ও দেব-দেবীকে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের কোন কোন 
বৈশিষ্ট্যে শরীক বলে ধারণা দিয়ে তাদের উপাসনায় লিপ্ত 
করেছিল। আল্লাহর অলি ও সে-সব দেব-দেবীকে আল্লাহ তা'আলা 
এবং সাধারণ মানুষের মধ্যে মধ্যস্থতাকারী ও সুপারিশকারীর 
ভূমিকা পালনকারী বলেও তাদেরকে ধারণা দিয়েছিল এবং তাঁদের 
মধ্যস্থতা ও সুপারিশ পাওয়ার নিমিত্তে আল্লাহর উপাসনার 
পাশাপাশি এদেরও নানাবিধ উপাসনা করতে অভ্যস্থ করেছিল। 
তৎকালে হাতে গোণা কিছু লোক ব্যতীত অবশিষ্ট সকল 
লোকদেরকেই বিভ্রান্ত করার মাধ্যমে শয়তান তার অতীত 
সংকল্পকে বান্তবে রূপ দিতে সক্ষম হয়েছিল। সে জন্য কুরআনুল 
কারীম অবতীর্ণ হওয়ার সময়ের মানুষের ঈমান ও “আমলের 
শোচনীয় অবস্থা বিচারে আল্লাহ তা'আলা বলেছিলেন : 


€ 8 ৫522৭ 95 3৪ ৯ ডি এ ০৯] পভ ৬৪০ I; ১ 
[25] 


করেছিল। ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত 
সকলেই তার পথ অনুসরণ করেছিল ।”২ 


তবে আল্লাহ তা'আলার অপার অনুগ্রহে সর্বশেষ নবীর 
শুভাগমন এবং তাঁর ও তাঁর যোগ্য উত্তরসূরীদের সুযোগ্য নেতৃত্বে 
ইসলামের জয়যাত্রার ফলে আরব বিশ্বসহ এর পার্ম্মবতী পারস্য ও 
রোমান অঞ্চল থেকে শির্ক বিতাড়িত হয়ে সেখানে তাওহীদের 
পতাকা উড্ডীন হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে দিকে দিকে 
ছড়িয়ে পড়েছিল তাওহীদের অমিয় বাণী। যার ফলে ছিন্ন হয়েছিল 
শয়তানের দীর্ঘ দিনের পাতানো চক্রান্তের জাল। আমাদের 
দেশসহ বিভিন্ন দেশের অধিকাংশ মানুষ শয়তানের দাসত্ব থেকে 
মুক্ত হয়ে পরিণত হয়েছিল এক আল্লাহর দাসে। 

সভ্যতার উত্থান ও পতন এটি যেন ইতিহাসের একটি অমোঘ 
বিধান। তাই এ বিধানের হাত থেকে ইসলামও রক্ষা পায়নি। 
ধীরে ধীরে সঠিক দ্বীন পালন থেকে বিচ্যুত হয়ে পুনরায় শির্কে 
নিমজ্জিত হয়েছিল, ঠিক তেমনি ইসলামের পরবর্তী অসংখ্য 


:. আল-কুরআন, সূরা সাবা : ২০। 
18 


থেকে বিচ্যুত হয়ে গেছে। শয়তান অতীতের মানুষদেরকে যে-সব 
ধ্যান-ধারণা দিয়ে ও অপকৌশল প্রয়োগ করে বিভ্রান্ত করে 
আল্লাহর রুবৃবিয়্যাত ও উলৃহিয়্যাতে শির্কে লিপ্ত করেছিল, সে সব 
ধ্যান-ধারণা ও অপকৌশল প্রয়োগের মাধ্যমেই সে অসংখ্য 
মুসলিমকেও আল্লাহর রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতে শির্কে লিপ্ত 
করেছে। তাই শির্কের মত জঘন্য অপরাধে আজ বিশ্বের অসংখ্য 
মুসলিম জর্জরিত। প্রবল প্রতাপের সাথে যে-সব স্থানে ইসলাম 
তার তাওহীদী চিন্তাধারা নিয়ে প্রবেশ করে শির্ককে বিদায় 
জানিয়েছিল, বহুযুগ পূর্বেই সে সব স্থানের সাধারণ মুসলিমদের 
মাঝে তাওহীদী চিন্তার পাশাপাশি শির্কও পুনরায় আপন স্থান করে 
নিয়েছে। সে হিসেবে আমাদের দেশে তাওহীদের অবস্থা যে কী 
হবে, তা সহজেই অনুমেয়। এখানে যেমন ইসলাম এসেছে 
অনেকটা ধীরগতিতে, তেমনি আসার পথে প্রভাবিত হয়েছে 
ভারতীয় হিন্দু বৈরাগ্যবাদের বিষক্রিয়ায়। যার ফলে এদেশের 
অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণের প্রাক্কালে প্রকৃত তাওহীদ 
সম্পর্কেই যথার্থ জ্ঞান লাভ করতে পারে নি। যারা পেরেছিল 
তাদের পরবর্তী প্রজন্মের লোকেরা ধর্মীয় শিক্ষার অভাব ও এখানে 
বৃটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হওয়ার ফলে সে জ্ঞান বেশী দিন ধরে 
রাখতে পারেনি । যার ফলে দেখা যায়, যে সব আলেম ও অলিগণ 


19 


এদেশে এসেছিলেন শির্ক বিনাশ করে তাওহীদের প্রচার ও 
তাঁদের ভক্ত ও সাধারণ অজ্ঞ মুসলিমদের দ্বারা স্বয়ং তাঁদের কবর 
ও মাযারসমূহই শির্ক চর্চা করার একেকটি কেন্দ্রে পরিণত 
চেয়ে বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এ সব মাযার ও কবর সম্পর্কে 
মানুষের ভুল ধারণা অনেকটা দূরীভূত হলেও এখনও সাধারণ 
মানুষের অন্তর থেকে অলিদের ব্যাপারে শিকী চিন্তাধারার অবসান 
ঘটে নি। অলিদের মাযার কেন্দ্রিক ছাড়াও এ দেশের সাধারণ 
হয়েই চলেছে। 


শির্ক মানুষের ধ্যান-ধারণা, কর্ম ও অভ্যাসের মধ্যকার 
যেখানেই হোক, এটি এমন একটি বিষক্রিয়া যে, যদি কারো 
জীবনে কখনও একটি মাত্র শির্কও সংঘটিত হয় এবং তাথেকে 
সে ব্যক্তি তাওবা করে মরতে না পারে, তা হলে এই একটি 
শির্কই তার ঈমান ও জীবনের যাবতীয় সৎকর্মকে নিষ্ফল করে 
দেয়ার জন্য যথেষ্ট হবে। এ ধরনের লোকদের ঈমান ও ‘আমলের 
অশুভ পরিণতি সম্পর্কে মহান আল্লাহ বলেন : 


20 


গা ও 12825 35 ওরা © ১ SAI এও KY) 

[Vt er ASML 9 ৩৩০ ০১:০৪ (৫5 2৪ এরা 

“বলুন : আমি কি তোমাদেরকে সে-সব লোকদের সংবাদ 

দেব, যারা কর্মের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? তারা সে-সব 

লোক, যাদের পার্থিব জীবনের প্রচেষ্টা বিভ্রান্ত হয়, অথচ তারা 
মনে করে যে তারা সৎকর্ম করছে ।”ৎ 


এ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর 
তাওহীদের স্বীকৃতি দান, এর সংরক্ষণ, প্রচার ও প্রতিষ্ঠা করার 
জন্যে। এটি এমন একটি কাজ যে, এনিয়ে কারো দ্বিমত পোষণ 
বা এ নিয়ে মতবিরোধ করারও কোন অবকাশ নেই। সে জন্য 
মহান আল্লাহ বলেন : 

[১৮:৩১৯১1423 185 3 ওয়া ৩টি 

“তোমরা দ্বীন প্রতিষ্ঠা কর এবং তা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে 
কোনো প্রকার মতবিরোধ করো না।”5 


এ দ্বীন প্রতিষ্ঠার মূল কথা হচ্ছে কালিমায়ে তাওহীদকে 
সঠিকভাবে হৃদয়ঙ্গম করা ও এর উপর মৃত্যু পর্যন্ত সুপ্রতিষ্ঠিত 


১, আল-কুরআন, সুরা কাহাফ : ১০৪-১০৫। 


“ আল-কুরআন. সূরা : শুরা : ১৩। 
21 


থাকা। আর এর উপর সুপ্রতিষ্ঠিত থাকার দাবী হচ্ছে এ 
তাওহীদকে বিনষ্টকারী শির্ক নামের মহা অপরাধটি কী এবং 
সমাজে এটি কেন সংঘটিত হয়, সে সম্পর্কে যথার্থ জ্ঞান রাখা। 
তা না হলে যে কোন সময় শয়তানের খপ্পরে পড়ে যে কারো 
ঈমান ও জীবনের সৎকর্মের যাবতীয় সাধনা ব্যর্থ হয়ে যেতে 
পারে। এ হেন গুরুতর পরিণতির হাত থেকে যেমন নিজেকে 
রক্ষা করা আবশ্যক, তেমনি এথেকে দেশবাসী ও বিশ্বের সকল 
মুসলিমকেও রক্ষা করা আবশ্যক। আর এ আবশ্যকতাবোধই 
আমাকে এ ব্যাপারে একটি গবেষণাকর্ম চালাতে উদ্বুদ্ধ করেছে। 
মানব কল্যাণমূলক এ গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণাকর্মের তৌফিক 
দানের জন্য আমি সর্বাগ্রে মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 
অতঃপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার 
সর্বোচ্চ কর্তৃপক্ষ, একাডেমিক শাখাসহ অন্যান্য শাখার কর্মকর্তা ও 
কমকর্চারীবৃন্দের, যাঁরা আমাকে “বাংলাদেশের মুসলিম সমাজে 
প্রচলিত শির্ক ও বেদ'আত : একটি সমীক্ষা”-এ শিরোনামের 
উপর পি. এইচ. ডি.গবেষণা করার সুযোগ দিয়েছিলেন। আমার এ 
গবেষণাকর্মটি আরবী ভাষায় সম্পাদিত হওয়ার কারণে দেশের 
জনগণের অধিকতর উপকারের স্বার্থে এর শির্ক অংশটিকে বাং 
ভাষায় প্রকাশের জন্য আমি তাতে প্রয়োজনীয় কিছু সংযোজন ও 
বিয়োজন করে এর শিরোনাম দিয়েছি “শির্ক কী ও কেন?”। আশা 


22 


করি, আল্লাহ চাহে তো এ বইখানা পাঠ করলে ইসলাম থেকে 
বহিষ্কারকারী ও আমল বিনষ্টকারী এ জঘন্য অমার্জনীয় অপরাধ 
সম্পর্কে বিশেষভাবে অবহিত হওয়া সম্ভব হবে এবং সমাজে তা 
সংঘটিত হওয়ার জন্য পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কোন্‌ কোন্‌ 
কারণকে দায়ী করা যায়, সে সম্পর্কেও ওয়াকিফহাল হওয়া সম্ভব 
হবে। 

আল্লাহ তা'আলার তাওহীদকে সংরক্ষণ, এর প্রচার ও প্রতিষ্ঠা 
করার জন্য কাজ করাই হচ্ছে একজন মুমিনের জীবনের 
প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য । এ উদ্দেশ্যকে সামনে রেখেই আমি 
আমার এ বইখানা লেখার প্রয়াস চালিয়েছি। এতে উপস্থাপিত 
বক্তব্য ও তথ্যাবলী সঠিক হলে তা আল্লাহর পক্ষ থেকেই হয়ে 
থাকবে; আর অনিচ্ছাকৃতভাবে কোথাও কোন ভুল হলে তা হবে 
আমার ও শয়তানের পক্ষ থেকে। মহান আল্লাহর কাছে প্রার্থনা 
করি তিনি যেন আমার অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তি মার্জনা করেন এবং 
আমার এ প্রয়াসকে কবুল ও মঞ্জুর করেন; এর দ্বারা তিনি যেন 
বিপথগামী মুসলিমদেরকে সরল ও সঠিক পথের সন্ধান দান 
করেন।এর ওসীলায় যেন আমাকে, আমার পিতা-মাতা, পরিবার, 
সন্তানাদি, মু'মিন ও মুমিনাত আত্মীয় স্বজন এবং এ বইখানা 
লিখতে ও তা প্রকাশ করতে যারা নিষ্ঠার সাথে আমাকে 


23 


আগুন থেকে রক্ষা করে জান্নাত নসীব করেন, আমীন ছূম্মা 
আমীন। 


ড. মুহাম্মদ মুয্যাম্মিল আলী 
অধ্যাপক 
আল-হাদীস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ 


24 





প্রথম অধ্যায় 





শির্ক ও যুগে যুগে এর বহিঃপ্রকাশ 


প্রথম পরিচ্ছেদ শির্ক শব্দের অর্থ ও এর প্রকারভেদ 





আদি মানুষেরা তাওহীদ পন্থী না শির্ক পন্থী 


দ্বিতীয় পরিচ্ছেদ ছিলি? 





প্রাক ইসলামী যুগে আরব জনপদে প্রচলিত 


চতুর্থ পরিচ্ছেদ শির্ক 











25 





শির্ক কী ও কেন? 


প্রথম অধ্যায় 
শির্ক ও যুগে যুগে এর বহিঃপ্রকাশ 


পাপ মুলত দু'প্রকারঃ একটি বড় আর অপরটি ছোট। আবার 
বড় পাপের রয়েছে অনেক প্রকার। তবে আল্লাহ তা'আলা ও 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিতে তন্মধ্যে 
তিনটি পাপ হচ্ছে সবচেয়ে গুরুতর। আবু বকরাঃ নুফাই' ইবন 
হারিছ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন : 


217$300:0$ 988৫৯ GY AIG SSG (19550) 9৫ এ থা 
6 এ১। 45 থা এ ESE ৪৪ এ - গড 88৫3 এ 
৫ 4৬ EHS dU 

“হে আমার সহচরগণ! আমি কি তোমাদেরকে সবচেয়ে 

বড় অপরাধ সম্পর্কে সংবাদ দেব”? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি তিনবার বলেন। আমরা বললাম : 
হে আল্লাহর রাসূল আপনি বলুন।“তিনি বললেন : সবচেয়ে বড় ও 


26 


মারাত্মক পাপের কাজ হচ্ছে আল্লাহ তা'আলার সাথে কাউকে 
শরীক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া”। এ কথা বলার পর 
তিনি পিঠ হেলান দেয়া থেকে সোজা হয়ে বসলেন এবং বললেন : 
“মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য প্রদান করা”। “তিনি এ কথাটি 
নীরব হতেন ।”€ 


এ-হাদীসে যে তিনটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে 
তন্মধ্যে পরিণতির দিক থেকে আল্লাহ তা'আলার সাথে শির্ক করা 
হচ্ছে সর্বাধিক মারাত্মক অপরাধ। যারা এ অপরাধ করে তাদের 
ব্যাপারে আল্লাহ তা'আলার পরিষ্কার কথা হচ্ছে- তিনি 
কস্মিনকালেও তাদের প্রতি করুণার দৃষ্টিতে দেখবেন না। যেমন 
আল্লাহ তা'আলা বলেছেন : 


» আল-বুখারী, “আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ঈসমাঈল, আস-সহীহ; সম্পাদনা 
: ড. মুস্তফা আদীব আল-বাগা, (বৈরুত : দ্বার ইবনে কাছীর আল-ইয়ামামা : 
৩য় সংস্করণ, ১৯৮৭ খ্রি.), কিতাবুস শাহাদাত, বাব নং ১০, হাদীস নং- 
২৫১০, ২/৯৩৯ ; আল-ক্লুশাইরী, মুসলিম ইবন হাজ্জাজ, আস-সহীহ; 
সম্পাদনা : মুহাম্মদ ফুআদ “আব্দুল বারী, (বৈরুত : দ্বার এহইয়াউত 
তুরাছিল 'আরাবী, সংস্করণ বিহীন, সন বিহীন), কিতাবুল ঈমান, বাবু 
বয়ানিল কাবাইর , ১/৯৩। 

27 


Ll কচি ৩] ০ 595 5885 ০৪ BE NIN BS) 

[tA 

“নিশ্চয় আল্লাহ তা'আলা তাঁর সাথে শরীক করা হলে তিনি 

কখনও তা ক্ষমা করেন না, (তবে) এর চেয়ে নিম্নমানের অপরাধ 
হলে তিনি যাকে ইচ্ছা (তা) ক্ষমা করেন।”৬ 


যে, মানুষ যে সব অপরাধ করে আল্লাহ তা'আলার দৃষ্টিতে 
পরিণতির দিক থেকে তন্মধ্যে শির্কই হচ্ছে সবচেয়ে মারাত্মক 
অপরাধ। একটি শির্কমূলক অপরাধ একজন মুসলিমের জন্য 
পরিণতির দিক থেকে অত্যন্ত ভয়াবহ হওয়ায় দেশের মুসলিম 
জনগণকে এ জঘন্য অপরাধ সম্পর্কে বিস্তারিতভাবে অবগত 
করানো একান্ত প্রয়োজন। আর এ- প্রয়োজনীয়তাকে সামনে 
রেখেই আলোচ্য অধ্যায়কে মোট পাঁচটি পরিচ্ছেদে বিভক্ত করা 
হয়েছে। 


4335 1 ৫5% 5) 


« . আল-কুরআন, সুরা আন-নিসা : ৪৮। 
28 


প্রথম পরিচ্ছেদ 
শির্ক শব্দের অর্থ এবং এর প্রকারভেদ 
শির্ক শব্দের আভিধানিক অর্থ : 


ইবন মানযুর বলেছেন : 'আশ-শির্কাতু” ও 'আশ-শারকাতু" 
(4৮8 $ ৫০1) সমার্থবোথক দু'টি শব্দ। যার অর্থ : দু'শরীকের 
সংমিশ্রণ। তিনি আরো বলেন : 'ইশতারাকনা' (48) আমরা 
শরীক হলাম । দু'জন শরীক হলো আর পরস্পর শরীক হলো বা 
একে অপরের সাথে শরীক হলো কিংবা শরীক হওয়া, এ-সব 
শব্দের অর্থ “আল-মুশারিক' (4)১-) বা অংশীদার । 'আশ-শির্কু 
(8530) শরীক করাও শরীক হওয়ার মতই। এর বহু বচন হলো : 
‘আশরাক’ ও শুরাকা-উ’ (645 2158) অর্থাৎ : সকল শরীকান 
বা অংশাদার। 


তিনি আরো বলেন : 'আশ-শিকু (2০8) শব্দটি “আল- 
হিস্সাতু" (82) : অংশের অর্থেও ব্যবহৃত হয়। যেমন হাদীসে 
বর্ণিত হয়েছে : [ = এ ৮৩ ৬০৬০." “যে তার কোন 


29 


ক্রীতদাসের অংশকে মুক্ত করে দিল... ”* বলা হয়ে থাকে “ ৬১১৮ 
43” অর্থাৎ সম্মিলিত রাস্তা, যা ব্যবহারের ক্ষেত্রে সকলের 
সমান অধিকার রয়েছে। 'আশরাকা বিল্লাহি' (4৬ 2/3) সে 
আল্লাহর সাথে শরীক করলো, অর্থাৎ আল্লাহর রাজত্বে কাউকে 
তাঁর অংশীদার সাব্যস্ত করলো ।” (নাউষু বিল্লাহি) 


আল-মুনজিদ নামক অভিধানে বলা হয়েছে : (১: 5 374) 
অর্থাৎ তার কাজে সে (অপর কাউকে) শরীক করে নিয়েছে। 
(4৬ 8) অর্থাৎ- সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেছে। 
আর যে তা করলো সে মুশরিক হয়ে গেল।৯ 


শেখ যাকারিয়্যা আলী ইউছুফ বলেন : 


“কোন ক্ষেত্রে “শারাকতুহু, ও আশ-রাকতুহু' (5 44৮৪ 
এ4/$) তখনই বলা হয় যখন সে ক্ষেত্রে আমি কারো ‘শরীক’ 


7. বুখারী, প্রাগুক্ত; কিতাবুল এক, বাব নং ৪, হাদীস নং ২৩৮৬, ২/৮৯২; 
মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল এৎক, হাদীস নং ১৫০১, ৩/১২৮৭। 

৯ ইবন মানযুর, লেছানুল ‘আরব; শব্দমূল : 48, (কুম:নাশরু আদাবিল 
হাওযাঃ সংস্করণ বিহীন, ১৮০৫হি.), ১০/৪৪৮-৪৫০। 

* অধ্যাপক আনতুয়ান না"মাঃ ও গং, আল-মুনজিদ; (বৈরুতঃ দারুল মাশরিক, 


সংস্করণ ২১, ১৯৭২ খ্রি.), পৃ৩৮৪। 
30 


($44) অংশীদার হয়ে গেলাম, “শা-রাকতুহু' ($5)শব্দটিও 
শরীক এর অর্থ প্রকাশ করে ।'আশরাকতুহু' ($54) শব্দের অর্থ: 
আমি তাকে শরীক করে নিলাম। আল্লাহ তা'আলা বলেন: 


[real (© ১০ 85) 

(হে আল্লাহ) “তুমি হারনকে আমার নবুওতের অংশীদার 
করে দাও ।”১০ 

তিনি আরো বলেন: "শির্ক শব্দমূলটি সংমিশ্রণ ও 

একত্রিকরণের অর্থ প্রকাশ করে। কোন বস্তুর অংশ বিশেষ যখন 


একজনের হবে, তখন এর অবশিষ্ট অংশ হবে অপর এক বা 
একাধিকজনের। আল্লাহর বাণী : 


[৮০৮1০০85741 


“তবে কি আকাশমগ্ডলীতে তাদের অংশীদারিত্ব রয়েছে”, 
এ-আয়াতে বর্ণিত “শিকুন" শব্দের দ্বারা এ অংশীদারিত্বের অর্থই 
প্রকাশিত হয়েছে। এতে প্রমাণিত হচ্ছে যে, একজন অংশীদার 


আল-কুরআন, সূরা ত্বাহা : ৩২। 
" আল-কুরআন, সূরা আহকাফ : ৪। 
31 


তার অপর অংশীদারের সাথে সংমিশ্রণকারী এবং তার অংশ 
অপরের অংশের সাথে মিলিত। 


তিনি আরো বলেন : কোনো বস্তুতে একাধিক শরীক হলে সে 
বস্তুতে তাদের প্রত্যেকের অংশ সমান হওয়াটি অত্যাবশ্যক নয়, 
তাদের একের অংশ অপরের অংশের চেয়ে অধিক হওয়ার পথেও 
তা কোন অন্তরায় সৃষ্টি করে না, যেমন মুসা আলাইহিস সালাম 
তাঁর সাথে শরীক করার জন্য আল্লাহ তা'আলার নিকট আবেদন 
করলে আল্লাহ তা'আলা বলেন : 


[7৮] 9 (15525 DEL ৫৩৪ 3৬ JE Ys 
“হে মুসা! তোমার আকাঙ্কা পূরণ করা হলো।”+১ 


এ কথা বলে আল্লাহ তা'আলা মুসা আলাইহিস সালাম-এর 
কামনা পূর্ণ করে থাকলেও রেসালতের ক্ষেত্রে হারুন আলাইহিস 
সালাম-কে সমান অংশীদার করে দেন নি; বরং সে ক্ষেত্রে হারুন 


* . আল-কুরআন, সূরা ত্বাহা : ৩৬। 
32 


আলাইহিস সালাম-এর অংশ মূসা আলাইহিস সালাম-এর অংশের 
চেয়ে কম ছিল।+ 


উপর্যুক্ত বর্ণনার আলোকে আমাদের নিকট এ-কথা প্রমাণিত 
হচ্ছে যে, ‘শির্ক’ শব্দমূলটি মূলগতভাবেই মিশ্রণ ও মিলনের অর্থ 
প্রকাশ করে থাকে এবং এ মৌলিক অর্থটি এর সকল রূপান্তরিত 
শব্দের মধ্যে নিহিত থাকে। আর দুই বা ততোধিক ব্যক্তির 
মধ্যকার অংশীদারিত্ব যেমন ইন্দ্রিয় অনুভূত বস্তুসমূহের মধ্যে হতে 
পারে”, তেমনি তা কোন অর্থগত বা গুণগত ** বস্তৃতেও হতে 
পারে। 


1১. যাকারিয়্যা আলী ইউছুফ, আল-ঈমান ওয়া আ-ছারুহু ওয়া আশশির্কু ওয়া 
মাযাহিরুহু; (কায়রো : মাকতাবাতুস সালাম আল- আলমিয়্যা : ২য় সংস্করণ, 
তারিখ বিহীন), পৃ. ৭৮। 

1, যেমন দুই বা ততোধিক ব্যক্তির কোনো বাড়ী, জমি বা গাড়ীতে সমঅংশে বা 
বেশ-কমে অংশীদার হওয়া। 

15. যেমন মানুষ এবং ঘোড়া প্রাণী হওয়ার ক্ষেত্রে সমানভাবে অংশীদার এবং 
দুর্টি ঘোড়া বাদামী বা লাল বর্ণের হওয়ার ক্ষেত্রে সমানভাবে শরীক হতে 


পারে। 
33 


শির্ক শব্দের পারিভাষিক অর্থ : 


ড. ইব্রাহীম আল-বুরাইকান শির্ক-এর পারিভাষিক অর্থ বর্ণনা 
প্রসঙ্গে বলেন : 

'শির্ক'-এর দু'টি অর্থ রয়েছে : 

এক. সাধারণ অর্থ, আর তা হচ্ছে- গায়রুল্লাহকে আল্লাহর 
বৈশিষ্ট্যের সমকক্ষ করা । সমকক্ষ বলতে এখানে মুক্ত শরীকানা 
বুঝানো হয়ে থাকে, শরীকানায় আল্লাহর অংশ গায়রুল্লাহের 
অংশের সমান হতে পারে অথবা আল্লাহর অংশ গায়রুল্লাহের 
অংশের চেয়ে অধিকও হতে পারে । তিনি আরো বলেন : 

শির্কের উপযুক্ত সাধারণ অর্থের ভিত্তিতে শির্ক তিন প্রকার : 

এক. আল্লাহর রুবৃবিয়্যাতে শির্ক। এর সংজ্ঞা হচ্ছে- আল্লাহর 
রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যে সমকক্ষ করা অথবা কোনো বৈশিষ্ট্যকে 
তিনি ব্যতীত অন্যের সাথে সম্পর্কযুক্ত করা। যেমন সৃষ্টি, জীবিকা, 
জীবন ও মৃত্যু ইত্যাদির সম্পর্ক অন্যের সাথে করা। 

দুই. আল্লাহর উলূহিয়্যাতে শির্ক। এর সংজ্ঞা হচ্ছে- আল্লাহর 
উলুহিয়্যাতের বৈশিষ্ট্য কাউকে সমকক্ষ করা। যেমন : সালাত, 
সাওম, পশু উৎসর্গকরণ ও মানত ইত্যাদি অন্য কারো উদ্দেশ্যে 
করা। 


34 


তৃতীয়, আল্লাহ তা'আলার নামাবলী ও গুণাবলীতে শির্ক। এর 
সংজ্ঞা হচ্ছে- আল্লাহর নামাবলী ও গুণাবলীতে কোনো সৃষ্টিকে 
তাঁর সমকক্ষ করা। 
শির্কের দ্বিতীয় অর্থ : 

“আল্লাহর পাশাপাশি গায়রুল্লাহকে উপাস্য ও মান্যবর হিসেবে 
গ্রহণ করা। কুরআন, সুন্নাহ ও অগ্রবর্তী মনীষীগণের কথায় শির্ক 
শব্দটি যখন সাধারণভাবে ব্যবহৃত হয়, তখন এর দ্বারা শির্কের 
দ্বিতীয় অর্থই উদ্দেশ্য হয়ে থাকে ।”১৬ 

আক্বীদার বিভিন্ন কিতাবাদিতে শির্ক-এর যে সংজ্ঞা প্রদান 
করা হয়েছে, তা অনেকটা ড. ইব্রাহীম বুরাইকান কর্তৃক বর্ণিত 
উপর্যুক্ত সংজ্ঞারই অনুরূপ । উপর্যুক্ত এ সংজ্ঞার দ্বারা যদিও শির্ক'র 
পরিষ্কারভাবে এর সংজ্ঞা জানতে চাই, তা হলে শির্ককে তাওহীদ- 
এর সংজ্ঞার বিপরীতে দাঁড় করালে তা জানা যেতে পারে। 
কেননা, শির্ক শব্দটি তাওহীদ শব্দের অর্থের সম্পূর্ণ বিপরীত। আর 
প্রবাদে রয়েছে ‘প্রত্যেক বস্তুকে তার বিপরীতধর্মী বস্তু দিয়ে 


1, ড. ইব্রাহীম বুরাইকান, আল-মাদখালু লিদেরাসাতিল “আক্বীদাতিল 
ইসলামিয়্যাহ “আলা মাযহাবি আহলিস সুন্নাতি ওয়াল জামা'আহ; (আল-খুবার 
: দ্বারুস সুন্নাহ লিন নসরি ওয়াত তাওযী* সংস্করণ বিহীন, ১৯৯২ খ্রি), পৃ. 


১২৫, ১২৬। 
35 


পরিচয় করা যায়।” তাই নিম্নে প্রথমে তাওহীদ-এর পারিভাষিক 
সংজ্ঞা প্রদান করা হলো এবং পরবর্তীতে এর সংজ্ঞা থেকেই 
শির্ক-এর সংজ্ঞা নিরূপণ করা হলো। 


তাওহীদ শব্দের পারিভাষিক অর্থ : 

‘তাওহীদ’ শব্দের পারিভাষিক অর্থ বর্ণনা প্রসঙ্গে আল্লামা 
জুরজানী বলেন: “তাওহীদ হলো: অন্তরে যা কিছুর কল্পনা বা 
ধারণা হয়, সে সব থেকে আল্লাহ তা'আলার জাতসত্তাকে মুক্ত 
করা। তাওহীদ তিনটি বিষয়ের সমষ্টি : মহান আল্লাহকে রব 
হিসেবে জানা, তাঁর একত্ববাদের স্বীকৃতি প্রদান করা এবং 
তাথেকে সকল শরীকদের অস্বীকার করা ।”১* 

আল্লামা জাযাইরী বলেন : তাওহীদ হলো : “মহান আল্লাহ 
তা'আলার যাত, তাঁর গুণাবলী ও কর্মসমূহে কারো সমকক্ষ থাকা 
বা সে সকল ক্ষেত্রে তাঁর কোন সাদৃশ্য হওয়া এবং তাঁর 
রুবুবিয়্যাত ও উপাসনায় কারো অংশীদারিত্ব থাকা অস্বীকার 
করাকে তাওহীদ বলা হয়।”১৮ 


17 আল-জুরজানী, শরীফ আলী ইবন মুহাম্মদ, কিতাবুত তা'রীফাত; (বৈরুত : 
দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৯৮৩ খ্রি), পৃ.৬৭। 
1+আল-জাযাইরী, আবু বকর জাবির, “আক্বীদাতুল মুমিন; (জেদ্দা : দারুস 
সুরুক, ৫ম সংস্করণ, ১৯৮৭ খি.), পৃ.৮৭। 
36 


তাওহীদের উপর্যুক্ত দু'টি সংজ্ঞাই অনেকটা সংক্ষিপ্ত হওয়াতে 
নিম্নে এর অপর একটি বিস্তারিত সংজ্ঞা প্রদান করা হলো : 

শেখ আব্দুল আযীয বলেন : “শরয়ী পরিভাষায় তাওহীদ 
হলো : বান্দা এ-কথা স্বীকার করবে যে, মহান আল্লাহ তা'আলা 
হলেন সেই রব যিনি সকল সৃষ্টির জীবিকা প্রদান ও তাদের 
পরিচালনার কাজ এককভাবেই করে থাকেন, তিনি সকল সৃষ্টির 
উপাস্য, যাবতীয় উপাসনা ও আনুগত্য এককভাবে তাঁর জন্যেই 
নিবেদিত। আরো মনে করা যে, তিনি এককভাবে বড়ত্ব, মহত্ব ও 
সৌন্দর্যের যাবতীয় গুণাবলীর সার্বিক পূর্ণতায় অধিষ্ঠিত।”৯৯ 

শির্ক যখন ‘তাওহীদ’ এর বিপরীত তখন শেখ ‘আব্দুল 
'আযীয কর্তৃক উপরে তাওহীদের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, 
সে হিসেবে এর বিপরীতে 'শির্ক' এর পারিভাষিক সংজ্ঞা নিম্নরূপ 
দাঁড়ায় : 
তাদের ভাগ্যের ভাল-মন্দ ও সমগ্র জগত পবিচালনাকারী একক 
রব হিসেবে মনে না করা। বরং এক্ষেত্রে তাঁর সৃষ্টির ছোট বা বড় 
কোনো বস্তু যেমন গ্রহ, নক্ষত্র, বা অলি ও দরবেশ নামের কোনো 


আব্দুল আযীয আল-মুহাম্মম আল-সলমান, আল-আসইলাতু ওয়াল 
আজইবাতিল উসুলিয়্যাতি আলাল 'আকীদাতিল ওয়াসিতিয়্যাতি লি ইবনে 


তাইমিয়্যাহ; (প্রকাশ বিহীন, ২১ম সংস্করণ, ১৯৮৩ খ্রি.), পৃ. ৩২। 
37 


নেক মানুষকে এর কোনো কিছুর পূর্ণ বা আংশিক মালিক কিংবা 
শরীক, অথবা তা পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী বলে 
মনে করা। আল্লাহর সমীপে তাঁর পূর্ব অনুমতি ব্যতীত কারো 
জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অপর কোনো 
অলির শাফা'আত উপকারী হয়ে থাকে বলে বিশ্বাস করা । উপর্যুক্ত 
রকমের ধারণার বশবর্তী হয়ে আল্লাহর একক উপাসনা ও 
আনুগত্য করার পরিবর্তে তাঁদের ওসীলা ও সুপারিশে উত্তম 
জীবন, জীবিকা ও সৌভাগ্য লাভ করার জন্য তাঁদের উপাসনা ও 
আনুগত্য করা। আল্লাহর জ্ঞান, তাঁর বড়ত্ব, মহত্ব ও সৌন্দর্যের 
যাবতীয় গুণাবলীর ক্ষেত্রে সৃষ্টি জগতের কাউকে তাঁর সমকক্ষ 
করা।” 

অন্য কথায় “এমন সব বিশ্বাস, কাজ, কথা ও অভ্যাসকে 
শির্ক বলা হয় যার দ্বারা বাহাত মহান আল্লাহর রুবৃবিয়্যাত, 
উলুহিয়্যাত ও গুণাবলীতে অপর কারো অংশীদারিত্ব বা সমকক্ষতা 
প্রতীয়মান হয়।” 

অপর কথায় বলা যায় : “গায়রুল্লাহকে আল্লাহ তা'আলার 
রুবুবিয়্যাত, উলুহিয়্যাত ও গুণাবলীর বৈশিষ্ট্যে গায়রুল্লাহকে 
সমকক্ষ করাকে শির্ক বলা হয়।” শির্কের এ সংক্ষিপ্ত সংজ্ঞা দুটি 
কুরআনুল কারীম থেকে প্রমাণ করা যায়। 

মহান আল্লাহ বলেন : 


38 


সুভ x HE DE AES ILL GS 2 9৩) 
| [৭ a7 :৯1০৯|] ধ 3) 9০1৬] ০০ 232 
“তারা (মুশরিকরা তাদের উপাস্য দেব-দেবীদের সাথে) 
জাহান্নামে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে: আল্লাহর কসম! 
আমরা তথায় (পৃথিবীতে) প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম, যখন 
আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গণ্য করতাম ।”২ 
এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মুশরিকরা তাদের পাথর ও 
কাঠ ইত্যাদির মূর্তিসমূহকে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাত ও 
পতিত হয়ে মুশরিক হয়েছিল। 
শির্ক যখন আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাত, উলুহিয়্যাত ও 
গুণাবলীর বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত, তখন সর্বাগ্রে আমাদেরকে 
এ তিনটি বিষয়ের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা 
করতে হবে কেননা; এতে আমাদের নিকট শির্কের সম্ভাব্য 
ক্ষেত্ৰসমূহ পরিষ্কার হয়ে উঠবে। 
আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যসমূহ : 
‘রব’ হচ্ছে আল্লাহ তা'আলার গুণগত নাম। আর এ-গুণগত 
নামবাচক শব্দ থেকেই 'রুবৃবিয়্যাত' শব্দটি উদগত হয়েছে। এটা 


£. আল-কুরআন, সূরা শু'আরা : ৯৬-৯৮। 
39 


‘রব’ নামের সম্পর্ক বর্ণনাসূচক শব্দ। ‘রব’ শব্দটি আভিধানিক 
দিক থেকে প্রভু, মালিক, মনিব, প্রতিপালক, কর্তা, অভিভাবক ও 
দেবতা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।১ এ শব্দটি আল্লাহ তা'আলা 
ব্যতীত অন্যের বেলায়ও রূপকভাবে ব্যবহৃত হয়। তবে আল্লাহ 
তা'আলার বেলায়ই এর ব্যবহার হচ্ছে মূল বা আসল । উপরে “রব 
শব্দের যে সব অর্থ বর্ণিত হয়েছে, সে সবই মুলত আল্লাহ 
তা'আলার “রুবুবিয়্যাত'-এর বৈশিষ্ট্যের অন্তর্গত বিষয়াদি। তবে 
শর'য়ী পরিভাষায় আল্লাহ তা'আলাকে ‘রব’ বলে স্বীকৃতি দিতে 
অন্তর্গত বলে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং এর বিপরীতধর্মী 
চিন্তা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে : 

1. তিনি আমাদের ও এ জগতের ছোট বড় সব কিছুর 
একক তাঁ। যেখানে যা কিছু সৃষ্টি করা প্রয়োজন, সেখানে 
তিনি নিজেই তাঁর পরিকল্পনানুযায়ী তা সৃষ্টি করেছেন ও করেন। 
তাঁর ইচ্ছা ও অনুমতি ব্যতীত কোনো সৃষ্ট বস্তুর প্রভাবে অপর 
কোনো বস্তু আপনা-আপনি স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হতে পারে এমন 
বিশ্বাস করা তাঁকে একক সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাসের পরিপন্থী 


বলে মনে করা। 


*, ড. মুহাম্মদ ফজলুর রহমান, আরবী-বাংলা ব্যবহারিক অভিধান; (ঢাকা : 
রিয়াদ প্রকাশনী, ১ম সংস্করণ, ১৯৯৮ খ্রি.), পৃ২৮৫। 
40 


2. তিনি এ বিশ্বজগতের সব কিছুর একক মালিক, নিয়ন্ত্রক 
ও পরিচালক । এ ক্ষেত্রে তাঁর কোনো শরীক ও সাহায্যকারী নেই। 
তাঁর নিকট অনধিকার চর্চা করার মতও কেউ নেই। 
ফেরেশতাগণকে কোনো কোনো বিষয় পরিচালনা কর্মে ব্যবহার 
করে থাকলেও তারা তাঁর নির্দেশানুযায়ীই নিজ নিজ দায়িত্ব পালন 
করেন মাত্র। মানুষদের মধ্য থেকে গাউছ, কুতুব ও আবদাল 
কর্তৃত্ব তিনি দান করেন না। 

3. তিনি আমাদের জীবনের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও 
অর্থনৈতিক ইত্যাদি বিষয়াদি পরিচালনার জন্য প্রয়োজনীয় 
হেদায়াত তথা আদেশ ও নিষেধ দানের মালিক। তাঁর বিধানসমূহ 
বিস্তারিত ও মৌলিক নীতিমালার আকারে বর্ণিত হয়েছে কুরআনুল 
কারীম ও তাঁর নবীর সহীহ হাদীসে । এগুলো অবতীর্ণ করেছেন 
সকল স্থান, কাল ও পাত্র ভেদে বাস্তবায়নের যোগ্য করে। আমরা 
নীতিগতভাবে তাতে বর্ণিত বিধানসমূহ মানতে বাধ্য। তাতে বর্ণিত 
কোনো বিধানের বিকল্প কোনো বিধান রচনা করার আমাদের 
কোনো বৈধ অধিকার নেই। অনুরূপভাবে কোনো বিধান রচনা 
শরী'আতের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক কোনো বিধান রচনা 


41 


করারও আমাদের কোনো অধিকার নেই। আমরা যদি 
নিজেদেরকে সেরকম কিছু করার যোগ্যতাবান বলে মনে করি, তা 
হলে এতে আমরা প্রকারান্তরে নিজেদেরকে নিজেদের রব বানিয়ে 
নেব এবং কুরআনুল কারীমের সুরা আল-মায়িদাহ : এর ৪৪, ৪৫, 
ও ৪৭ আয়াতে বর্ণিত বক্তব্যের মর্মানুযায়ী আমরা এ অপরাধের 
কারণে ইয়াহুদীদের ন্যায় কাফির, যালেম ও ফাসিকে পরিণত 
হবো। 

4. তিনি আমাদের জীবন ও জীবিকার ভাল ও মন্দ সব কিছু 
দানের একচ্ছত্র মালিক। আমাদেরকে পরস্পরের প্রতি মুখাপেক্ষী 
করে রাখা এবং আমাদের ধৈর্যের পরীক্ষা গ্রহণ করার নিমিত্তে 
আমাদের প্রত্যেকের জন্য যে জীবন ও জীবিকা প্রদান করা 
উচিত- কাফির, মুশরিক, মুনাফিক ও মুসলিম নির্বিশেষে তিনি 
সবাইকে সে জীবন ও জীবিকাই দান করে থাকেন। 

5. তিনি আমাদের দুনিয়া-আখেরাতের যাবতীয় কল্যাণ ও 
অকল্যাণের মালিক। তিনি আমাদের কোনো কল্যাণ করতে চাইলে 
তা রোধ করার কেউ নেই। আবার তিনি কারো অকল্যাণ করতে 
চাইলে সে লোকের কল্যাণ করার মতও কেউ নেই। কোন মৃত 
অলি কারো কোন কল্যাণ বা অকল্যাণ করাতো দুরের কথা, কোন 


42 


জীবিত অলি বা কুতুব£ও নিজ থেকে তাঁর ইচ্ছার বাইরে কারো 
কোন কল্যাণ বা অকল্যাণ করতে পারেন না। অনুরূপভাবে কোন 
বস্তুও তাঁর ইচ্ছার বাইরে নিজ থেকে কারো কোন কল্যাণ বা 
অকল্যাণ করতে পারে না। 

6.তিনি আমাদের সকলের মৃত্যু ও পুনজীবন দানের 
মালিক। 

7. ইহ-আখেরাতে একমাত্র তিনিই আমাদের যাবতীয় 
অপরাধ মার্জনা করার মালিক। আখেরাতে বিচার দিবসে 
ব্যতীত কারো পক্ষে কারো শাফা'আত করার আদৌ কোন সুযোগ 
নেই। 

8. তিনি মানুষকে যাবতীয় কর্তৃত্ব ও সম্মান দানের মালিক। 
তাঁরই ইচ্ছায় জনগণ কোন রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় 
যাওয়ার ব্যাপারে সম্মতি প্রদান করে। আবার তাঁরই ইচ্ছায় 
জনগণ সে দলকে ক্ষমতা থেকে অপসারণ করে। তাই ইসলামী 
খিলাফত প্রতিষ্ঠার জন্য সঠিক ঈমান ও আমলের প্রয়োজনীয় 
যোগ্যতা অর্জন পূর্বক তা প্রতিষ্ঠা করে দেয়ার জন্য তাঁর কাছেই 


2 যদিও বিশুদ্ধ কথা হচ্ছে, এ ধরনের উপাধীধারী লোকদের অস্তিত্ব কোথাও 
নেই। [সম্পাদক] 
43 


সাহায্য চাইতে হবে। তিনি ইচ্ছা করলে জনগণের সহযোগিতায় 
সে লক্ষ্যে পৌঁছা যাবে, অন্যথায় নয়। 
উপর্যুক্ত এ বিষয়গুলো যে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের 
বৈশিষ্ট্যের অন্তর্গত বিষয়, এর প্রমাণ আমরা নিম্নে বর্ণিত 
আয়াতসমূহে দেখতে পাই : 
সমালোচনা পূর্বক তাদের নিকট স্বীয় উপাস্য প্রভুর পরিচয় দিতে 
গিয়ে বলেছিলেন : 
6 © ৩৮ এত তো © ৩9৫ তে ৩ গে এও) 
চাচি FRE রা 
S36 ৩৫ ৩০৭ এটি ও kG ০৪৮5 97 ও 25) 
SHG ৩৫৩ এ 5৬ ৩০ HFG 35৮৮ এ 585 ০৮ 
[AY sal Se 
তিনি বলেন : “তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা যাদের 
উপাসনা করছো, তাদের যথার্থতা নিয়ে কি কোন সময় তোমরা 
ভেবে দেখেছ ? সমগ্র জগতের প্রতিপালক ব্যতীত এদের সবাই 
আমার শক্রু। সমগ্র জগতের প্রতিপালক তিনিই- যিনি আমাকে 
সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন, যিনি 
আমাকে আহার ও পানীয় দান করেন, যখন আমি রোগাক্রান্ত হই 


44 


তখন তিনিই আরোগ্য দান করেন, যিনি আমার মৃত্যু ঘটাবেন 
অতঃপর পুনর্জীবন দান করবেন, যিনি আখেরাতে আমার অপরাধ 
মার্জনা করবেন বলে আমি আশাবাদী, হে আমার প্রতিপালক! 
আমাকে কর্তৃত্ব দান কর এবং সৎকর্মশীলদের অন্তর্গত কর।”২৩ 

উপর্যুক্ত এ আয়াতগুলো নিয়ে চিন্তা করলে দেখা যাবে যে, 
উপরে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের যেসব বৈশিষ্ট্যের কথা বলা 
হয়েছে, এর মধ্যকার সাতটি বৈশিষ্ট্যই এ আয়াতগুলোর মধ্যে 
বর্ণিত হয়েছে। যেমন “খালাকানী' এ 335 শব্দের দ্বারা প্রথম 
বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, “ইয়াহ্বীনী" (5১৯৫১) শব্দের 
দ্বারা তৃতীয় বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে, “ইউত্বইমুনী ওয়া 
ইয়াছক্বীন' (১55 (3:2৯ শব্দদ্বয় দ্বারা চতুর্থ বৈশিষ্ট্যের কথা 
বলা হয়েছে, ‘মারিদতু ফাহুয়া ইয়াশফীনণ্ ৩১৫5৪ ০৮১ ৯ 
বাক্য দ্বারা পঞ্চম বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে, 'ইউমীতুনী 
ওয়া ইউহয়ীন' ৫ $ 3::% বাক্যদ্য় দ্বারা ষষ্ঠ বৈশিষ্ট্যের দিকে 
ইঙ্গিত করা হয়েছে, ‘আত্বমাউ আন ইয়াগফিরা লী খাত্বীআতী" 
3৮5 9 7355 5 .. এ বাক্যের দ্বারা সপ্তম বৈশিষ্ট্যের দিকে 


+, আল-কুরআন, সূরা আশ-শু'আরা :৭৫-৮৪। 
45 


বাক্যের দ্বারা অষ্টম বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর 
দ্বিতীয় বৈশিষ্ট্যের প্রমাণ প্রসঙ্গে অন্যত্র বলেছেন : 
[০১৫০০] ভেরি ৫20 ৬ গা 2) 
“তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত যাবতীয় বিষয়াদি 
পরিচালনা করেন ।”৯ 
আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতের মৌলিক এ বিষয়গুলোর 
বর্ণনা কুরআনুল কারীমের অন্যান্য স্থানেও বিক্ষিপ্তভাবে দেয়া 
হয়েছে। যেমন তিনি যে সৃষ্টিকর্ম এবং যাবতীয় আদেশ ও 
নিষেধের বিধান দানের মালিক, সে সম্পর্কে অন্যত্র বলেছেন : 
[০৮:1১০১] CAS SLT এটি 
“জেনে রেখো! সৃষ্টি যার নির্দেশও তাঁর ।”২৫ 
তিনি যে সকলের জীবিকার মালিক সে সম্পর্কে বলেছেন : 
[*:০৩1৫০৪ CT ৩০০৪৪ কা DE Se FY 
“আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা আছে কি যে আকাশ ও 
পৃথিবী থেকে তোমাদেরকে রেজেক দান করবে ।”২৬ 


“ আল-কুরআন, সূরা সেজদাহ : ৫। 

* আল-কুরআন, সূরা আল-আ'রাফ : ৫৪। 

£. আল-কুরআন, সূরা আল-ফাত্বির : ৩০। 
46 


তিনি যে সকলের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের মালিক সে- 
সম্পর্কে বলেছেন : 
my 9 3155 ৩০৪ 901 এও AT ও ৫ এ ০৩ FY 

[১১:০0] ৫45 

“আপনি (কাফিরদের) বলুন : আল্লাহ যদি তোমাদের কোন 
অকল্যাণ কামনা করেন, তবে কে তোমাদেরকে সে অকল্যাণের 
হাত থেকে রক্ষা করার শক্তি রাখে, অথবা তিনি তোমাদের কোন 
কল্যাণ চাইলে কে তোমাদেরকে সে কল্যাণ থেকে মাহরূম করার 
শক্তি রাখে” ।১* এ ভাবে ইচ্ছা করলে আমরা উপযুক্ত প্রত্যেকটি 
বৈশিষ্ট্যের আরো প্রমাণ উপস্থাপন করতে পারবো । তবে যাতে বই 
এর কলেবর বৃদ্ধি না পায়, সে-জন্য পাঠকদের বুঝার জন্যে এ- 
পর্যন্ত উপস্থাপন করাকেই যথেষ্ট বোধ করলাম। 
যিনি হবেন উপাস্য তিনিই হবেন রব : 

কেউ কারো উপাস্য হতে হলে তাকে অবশ্যই তার রব হতে 
হবে। আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতের উপর্যুক্ত এসব বৈশিষ্ট্য 
রয়েছে বলেই তিনি আমাদের ‘রব’। আর এ বৈশিষ্ট্যপ্তণেই তিনি 
আমাদের উপাস্য বা ইলাহ। যিনি জনগণের ইলাহ হবেন, তাকে 


£. আল কুরআন, সুরা আল-ফাত্বির : ১১। 
47 


যে অবশ্যই তাদের ‘রব’ হতে হবে, এ মহা সত্যের প্রতি ইঙ্গিত 
করেই আল্লাহ তা'আলা বলেছেন : 

[২৫:৬৮] € 9১ ১ এ] 5৩৪ ৫ ৬১৬ ০ ঝা ০5) 
সত্যিকারের উপাস্য বলতে তিনি ব্যতীত আর কেউ নেই।”২৮ 
উপাস্য বলতে আর কেউ নেই এ জন্যে যে, যিনি কারো ইলাহ বা 
উপাস্য হবেন তাঁকে অবশ্যই উপর্যুক্ত বৈশিষ্ট্য বলে তার 
রুবুবিয়্যাতের মালিক হতে হবে। কিন্তু মানুষেরা বাস্তবে যাদেরকে 
তাদের ইলাহ বানিয়ে নিয়েছে, তারাতো উপর্যুক্ত এসব গুণাবলী বা 
বৈশিষ্ট্যের কোন একটিরও অধিকারী নয়। আর সে জন্যেই তারা 
তাদের রব বা উপাস্য কোনটাই নয়। যুগে যুগে মানুষেরা এ 
ভুলের শিকার হয়েছে বলেই নূহ আলাইহিস সালাম-থেকে আরম্ভ 
করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 
সকল নবী ও রাসূলগণ নিজ নিজ জাতির জনগণকে এই বলে 
আহ্বান করেছেন: 


[০৭ :-১1১০)] 5:56 21195 ৩ DULL BI 


* আল-কুরআন, সূরা আল-ফাত্বির : ৩। 
48 


“হে জাতির লোকেরা! তোমরা আল্লাহর উপাসনা কর, তিনি 
ব্যতীত তোমাদের অপর কোনো হর ইলাহ নেই ।”২ 

উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের একটি স্বভাবজাত 
ধর্ম। মানুষ অপর মানুষের নিকট থেকে যে উপকারই লাভ করুক 
না কেন সে উপকারের কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ কোন মানুষই অপর 
কোন মানুষের উপাসনা করতে পারে না। কেননা, মানুষ হিসেবে 
তারা সকলেই সমান। তারা কেউ কারো রব নয়, তাদের 
উপকারগুলোও রব হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্যের অধিকারী হতে 
হয়, সেসব বৈশিষ্ট্যের অন্তর্গত বিষয়ও নয়; তাই কাউকে 
অলৌকিক পন্থায় কারো কোন উপকার করতে দেখলে সে 
উপকারী ব্যক্তির ব্যপারে এ ধারণা পোষণ করা যাবে না যে, তিনি 
বোধ হয় আল্লাহর রুবুবিয়্যাতের কোন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে 
গেছেন, অথবা আল্লাহ বোধ হয় তাকে তাঁর রুবৃবিয়্যাতের কোন 
বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। অনুরূপভাবে তাঁর কৃতজ্ঞতা 
প্রকাশস্বরূপ এমন কোন কর্মও করা যাবেনা যা তাকে উপাস্যের 
মর্যাদায় সমাসীন করে। তবে মানুষের প্রতি আল্লাহ তা'আলার যে 
দয়া ও করুণা রয়েছে, তা তাঁকে মানুষের রবের আসনে সমাসীন 
করে। সে কারণেই তিনি মানুষদেরকে কেবল তাঁরই উপাসনা 


* আল-কুরআন, সূরা আল-আ'রাফ : ৫৯, ৬৪, ৭২, ৮৪। 
49 


করতে আদেশ করেছেন এবং অপর কারোর উপাসনা করতে 
নিষেধ করেছেন। এবার একজন মানুষ যখন বলবে 'আল্লাহ 
আমার রব’ তখন তাকে আল্লাহর রুবুবিয়্যাতের উপর্যুক্ত এ 
মৌলিক বিষয়গুলোকে কেবল আল্লাহর জন্যেই নির্দিষ্ট বলে স্বীকৃতি 
দিতে হবে এবং জীবনভর এ বিশ্বাসের উপর থেকেই তাকে 
মৃত্যুবরণ করতে হবে। তার কোন বিশ্বাস, কর্ম, কথা বা অভ্যাসের 
দ্বারা এ মৌলিক বিষয়গুলোর কোন একটির ক্ষেত্রেও যদি কোন 
ব্যতিক্রম ঘটে, তা হলে তার উক্ত স্বীকৃতি আপনা আপনি বাতিল 
বলে গণ্য হবে। 
মানব জাতির ধর্মীয় অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, 
সুদূর প্রাচীন কাল থেকেই একদল মানুষ আল্লাহকে তাদের “রব 
হিসেবে স্বীকৃতি না দিয়ে তারা প্রকৃতিবাদী হয়েছে। হুদ 
আলাইহিস সালাম-এর জাতির জনগণের মাঝে এ-জাতীয় চিন্তা- 
ভাবনা বিরাজমান ছিল বলে প্রমাণ পাওয়া যায়। জীবন ও জগত 
সম্পর্কে তাদের ধারণার বহিঃপ্রকাশ প্রসঙ্গে কুরআনুল কারীমে 
বর্ণিত হয়েছে তারা বলতো : 
৩৬] © ALG ও LG CL ৩25 রা ও ২2 9) 
[YY 


“আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন, আমরা মরি ও 


50 


বাঁচি এখানেই এবং আমরা পুনরুথিত হবো না।”*% বর্তমান 
সময়েও বিশ্বে এদের উত্তরসূরীদের অভাব নেই। কিন্তু জ্ঞানের এ 
অভিনব অগ্রগতির যুগে একদল চিন্তাশীল মানুষ যেমন 
কিছুই নেই। এ জগত ও মানুষ এক মহা বিস্ফোরণের ফল। 
আল্লাহ বলতে কেউ এসব সৃষ্টি করে নি; বরং মানুষই আল্লাহকে 
সৃষ্টি করেছে।» 

তারা তাঁর উপর্যুক্ত বৈশিষ্ট্যসমূহের অনেক ক্ষেত্রে একত্ববাদী হতে 
পারে নি; বরং তারা বুঝে হোক আর না বুঝে হোক আল্লাহর 
কোনো না কোনো সৃষ্টিকে তাঁর কোনো না কোনো বৈশিষ্ট্যের সাথে 
শরীক করে নিয়েছে এবং আজও নিচ্ছে। যারা সাধারণ ধার্মিক 
তারা বিশেষ করে মানব জীবনের কল্যাণ ও অকল্যাণ সম্পর্কিত 
যে মৌলিক বিষয় রয়েছে, সে ক্ষেত্রে অতি মাত্রায় বিভ্রান্তির 
শিকার হয়েছে। তাঁর সৃষ্টির মধ্যকার অনেক ছোট-বড় সৃষ্টিকে 
বাহ্যিক দৃষ্টিতে তাদের জীবনের নানা ক্ষেত্রে উপকারী ও প্রভাব 


*. আল-কুরআন, সূরা আল-মু'মিনুন : ৩৭। 
». জয়ন্তানুজ বন্দোপধ্যায়, ধর্মের ভবিষ্যৎ; (কলিকাতা : এলাইড পাবলিশারস, 
১ম সংস্করণ, তারিখ বিহীন), পৃ. ২৫। 
5] 


বিস্তারকারী দেখে সেগুলোকে তাঁর এ মৌলিক বৈশিষ্ট্যের সাথে 
শরীক করে নিয়ে এগুলোকে উপকারী বা অপকারী মনে করে 
নিয়েছে। এরই ভিত্তিতে তারা চন্দ্র, সূর্য, তারকা, গাছ-পালা, 
আগুন, পানি, পাথর ও পশু ইত্যাদিকে তাদের উপাস্যে পরিণত 
করেছে। একইভাবে অতীতের বহু নবী-রাসূল ও সৎ মানুষগণকে 
মৃত্যুর পরেও অদৃশ্যভাবে সাধারণ মানুষের জীবনের নানা 
সমস্যাদি সমাধান করতে সক্ষম ভেবে তাঁদেরকেও তারা আল্লাহর 
সে বৈশিষ্ট্যের সাথে শরীক করে নিয়েছে। এমন কি এ চিন্তাধারা 
এখনও মুসলিম সমাজের অনেক জ্ঞানী ও সাধারণ মানুষের মাঝে 
অত্যন্ত প্রকটভাবে বিরাজমান রয়েছে। এ কথাটি কে না জানে যে, 
জগত পরিচালনার ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করার জন্যে নয়। 
কিন্তু, তা সত্তেও অনেক মানুষকে আউলিয়াদের ব্যাপারে এ ধারণা 
পোষণ করতে দেখা যায় যে, তাঁদের মধ্যে গাউছ, কুতুব, নকীব ৮, 
আবদাল ও আবরার ইত্যাদি পদ মর্যাদায় অধিষ্ঠিত এমন অনেক 
বুজুর্গ ব্যক্তিবর্গ নাকি রয়েছেন, যাদেরকে মহান আল্লাহ এসব পদ 


? বাস্তবে এগুলো অস্তিত্বহীন। [সম্পাদক] 
52 


মর্যাদায় অধিষ্ঠিত করে তাঁদেরকে পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়ে 
থাকেন।১ৎ 

এসব ধার্মিকদের মাঝে আবার আরেক ধরনের মানুষ 
রয়েছেন যারা জ্ঞানী, গুণী, পীর ও মুরব্বীগণের অনুসরণ ও 
তাকলীদ করার ক্ষেত্রে শরী'আত কর্তৃক নির্ধারিত এর বৈধ 
সীমারেখা অতিক্রম করে তাঁদের অন্ধ তাকলীদ করার মাধ্যমে 


» ইনকিলাব পত্রিকার মালিক একসময়ের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা “আব্দুল 
মান্নান এ-প্রসঙ্গে বলেন : “মানুষ স্বীয় কর্মের দ্বারা সামান্য একজন মানুষ 
থেকে কুতুবের দরজায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। যার হাতে 
আল্লাহপাক দুনিয়ার শাসন শৃঙ্খলা বিধানের ভার ন্যস্ত করেন। মনে রাখতে 
হবে, আল্লাহপাক দুনিয়ার শাসন শৃঙ্খলা রক্ষার জন্যে মানুষের মধ্য থেকে 
কিছু লোককে নিযুক্ত করেন। তাদের সংখ্যা হলো ৩৫০, মতান্তরে চার 
হাজার। তারা লোক চক্ষুর অন্তরালে থেকে কিছু কাজ করেন।..এই সব 
লোকেরা একে অপরকে চেনেন না।...এদের প্রথম স্তরে রয়েছেন তিনশ’ 
'আবদাল', এদের উপর আরো সাত জনকে বলা হয় 'আবরার'। এদের 
উপর আরো চার জনকে বলা হয় “আওতাদ'। এদের উপরে আরো তিন 
জনকে বলা হয় “নকীব"। আর এদের সবার উপরে আছেন একজন যার 
উপাধি হলো ‘কুতুব’ বা ’গাউছ’। অর্থাৎ আল্লাহপাকের নির্দেশে তারাই 
সমস্ত পৃথিবী পরিচালনা করেন।” দৈনিক ইনকেলাব, ২৫ সেপ্টেম্বর , 
১৯৯৭ খ্রি., পৃ.৬। [নাউযুবিল্লাহ, এসবই হিন্দুদের বিশ্বাসের অনুরূপ বিষয়, 
(সম্পাদক)] 

53 


যারা ধর্ম-কর্ম নিয়ে বেশী চিন্তা ভাবনা করেন না, তাদের 
অবস্থা হচ্ছে- একটি যন্ত্রকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে 
সে যন্ত্রের সাথে এর নির্মাণ কোম্পানীর দেয়া নির্দেশিকার 
উপকারিতা ও প্রয়োজনীয়তাকে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকলেও 
দেয়া নির্দেশিকার প্রতি তারা আদৌ কোনো গুরুত্ব দেন না। বরং 
তাদেরকে সে নির্দেশিকা পরিহার করে নিজেদের জীবন 
পরিচালনার জন্য সংবিধান ও আইন রচনা করতে সদা তৎপর 
দেখা যায়। আল্লাহর দেয়া সে নির্দেশিকাকে তারা পার্থিব উন্নতি ও 
অগ্রগতির পথে অন্তরায় বলে মনে করে এর অনুসরণ না করে 
পশ্চিমাদের অনুসরণ ও অনুকরণ করাকে পছন্দ করতে দেখা 
যায়। এভাবে তারা যে নিজেদেরকে এবং পশ্চিমাদেরকে নিজের 
রবের আসনে সমাসীন করে নিয়েছেন, সে ব্যপারে এবং এ কর্মের 
পরিণতি সম্পর্কে তাদের কোনই অনুভূতি নেই। এমন লোকদের 
ব্যাপারেই মহান আল্লাহ বলেন : 
[৭:33 (G8 ALL ৩০৩০) 
“তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তিকে নিজের 
ইলাহ বানিয়ে নিয়েছে” 


* আল-কুরআন, সূরা জাছিয়াহ : ২৩। 
54 


'উলুহিয়্যাত' শব্দটি ‘ইলাহ’ শব্দমূল থেকে গৃহীত এবং এরই 
সম্বন্ধ জ্ঞাপক শব্দ। এর অর্থ হচ্ছে- উপাস্য (১:52), যার আনুগত্য 
করা হয় (১22) ও মান্যবর (৬:)। উলুহিয়্যাতের বৈশিষ্ট্য 
উপাসকদের রব হওয়ার বৈশিষ্ট্যের পূর্ণ অধিকারী হওয়ার কারণে 
তাদের একচ্ছত্র উপাস্য, আনুগত্য লাভের অধিকারী ও মান্যবর 
হবেন। আমরা পূর্বেই আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে আলোচনা 
প্রসঙ্গে এ বিষয়টি প্রমাণ করে দেখিয়েছি যে, কারো মানুষের রব 
হওয়ার জন্য তাঁর যেসব বৈশিষ্ট্যের অধিকারী হওয়া অত্যাবশ্যক, 
তা মহান আল্লাহর মাঝে পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। কাজেই 
মানুষের প্রতি তাদের রবের অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের 
যাবতীয় উপাসনা ও আনুগত্য কেবল তাঁকে কেন্দ্র করেই অনুষ্ঠিত 
হবে। তারা বেঁচে থাকলে কেবল তাঁরই সন্তুষ্টি বিধানের জন্য বেঁচে 
করেই দিতে হবে। প্রকাশ্য ও গোপন আল্লাহর যত রকমের 
উপাসনা রয়েছে তাতে সে কশ্মিনকালেও কাউকে শরীক করবে 
না, এ মর্মেরই একটি ইস্পাত কঠিন সংকল্প লালিত হবে প্রতিটি 
মুসলিমের মনের গভীরে । 


এ সংকল্পের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তা'আলা বলেন, 
55 


ও il 5 4 3555 ৩৩৩০ Si; 3০ IB) 
[Mr onc NK © রী চি ৩১৪ 05 ্ Di 
মৃত্যু সবই সমগ্র জাহানের প্রতিপালক আল্লাহের জন্যেই নিবেদিত, 
তাঁর কোন শরীক নেই । এ ঘোষণা দেয়ার জন্যেই আমি আদিষ্ট 
হয়েছি, আমিই হলাম সর্বপ্রথম মুসলিম।” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে এ সংকল্পের কথা শিক্ষা দেয়া হয়েছে 
তাঁর উম্মতকে তা শিক্ষা দেওয়ার জন্যেই। এ জন্যে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতকে শিরকী কর্মকাণ্ড 
থেকে বিরত থাকার আদেশ করতে যেয়ে বলেন: 
(352 ৩৪ 519 4855 DU BE Yh 
“তুমি আল্লাহর সাথে শির্ক করবে না যদিও তোমাকে কেটে 
ফেলা হয় বা আগুনে পুড়ে হত্যা করা হয়।”** আল্লাহর উপাসনায় 
কাউকে শরীক না করার জন্য এতই কঠোরতা আরোপ করা 
হয়েছে কেবল এ-জন্যে যে, মানুষের যাবতীয় রকমের উপাসনা 


* আল-কোরআন, সূরা আল-আন'আম : ১৬১ ও ১৬২। 

+, ইবনে মা-জাঃ, মুহাম্মাদ ইবন ইয়াজীদ, আস-সুনান; কিতাবুল ফিতান, বাবুস 
সাবরি আলাল বালা-ই, সম্পাদনা : মুহাম্মদ ফুআদ ‘আব্দুল বাকী, (স্থান 
বিহীন : দ্বার এহইয়াউত তুরাছিল আরাবিয়্যা :, সংস্করণ বিহীন, সন 


বিহীন), ২/১৩৩৬। 
56 


পাবার একক অধিকার রয়েছে কেবল আল্লাহ তা'আলারই। 
কেননা, কারো উপাসনা পাবার জন্যে উপাস্যের যে-সব বৈশিষ্ট্যের 
অধিকারী হওয়া আবশ্যক, সে সব বৈশিষ্ট্যের অধিকারী বলতে এ- 
বিশ্বজগতের অন্তরালে কেউ থাকলে আছেন কেবল তিনিই। সে 
জন্যেই তিনি তাঁর সে বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে পৃথিবীর সকল 
জানিয়ে বলেছেন : 
ক পে, 
[€) 5501] LO ৩525 
“হে মানব সকল! তোমরা সে প্রতিপালকের উপাসনা কর 
যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববতীদেরকে সৃষ্টি করেছেন, 
আশা করা যায় এতে তোমরা মুত্তাকী হতে পারবে ।”৩* 
উপাস্যের বৈশিষ্ট্যের অধিকারী হয়েছেন। তাঁর একান্ত দয়া ও 
করুণার উপরেই যখন তাদের জীবন-জীবিকা, এ জগতে আগমন 
ও নির্গমন এবং তাদের ভাগ্যের যাবতীয় কল্যাণ ও অকল্যাণ 
সম্পূর্ণরূপে নির্ভরশীল, তখন কারো অবদানের কৃতজ্ঞতা ও সম্মান 


*, আল-কুরআন, সূরা আল-বাকারাহ : ২১। 
57 


প্রকাশার্থে তারা যদি কারো উপাসনামূলক কোন কাজ করে, তা 
হলে তা করবে কেবল তাদের রবের জন্যেই। কেননা; তাদের 
প্রতি তাদের রবের যে অবদান রয়েছে, সে রকম অবদান ব্যতীত 
কেউ কারো উপাসনা পাওয়ার যোগ্য হতে পারে না। মানুষের 
জীবনের প্রতি নবী ও অলিগণের যে অবদান থাকে, তা উপর্যুক্ত 
রকমের নয় বলে তাঁরা কারো উপাসনা পেতে পারেন না। তাই 
যাবে না। যুগে যুগে সাধারণ মানুষেরা এ বিষয়টি বুঝতে পারে নি 
বলেই নবী-রাসূল ও অলিদের কবরকে কেন্দ্র করে বিভিন্ন 
উপাসনামূলক কর্মে লিপ্ত হয়েছিল এবং এখনও হচ্ছে। 
আল্লাহ তা'আলার উত্তম নামাবলী ও সুমহান গুণাবলীর বৈশিষ্ট্য : 
[/.:91০3] 4625 ও: যী ৫) 

“আল্লাহ তা'আলার সুন্দর নামাবলী রয়েছে, সুতরাং তোমরা 
তাঁকে সে সব নামাবলীর মাধ্যমে আহ্বান কর ।”* 

হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন : 


1 ৩35 5 BOY 


* আল-কুরআন, সূরা আল-অ'রাফ :১৮০। 
58 


“আল্লাহ তা'আলার নিরানববইটি নাম রয়েছে ।”* 

কুরআনুল কারীমের সূরা “আল-বাকারাহ'-এর ২৫৫ নং 
আয়াতে, সূরা 'আল-হাশর"-এর শেষ তিন আয়াতে ও সূরা 'আল- 
হাদীদ'-এর দ্বিতীয় আয়াতে আল্লাহ তা'আলা তাঁর সে সব 
নামসমূহের কতিপয় নামের বর্ণনা দিয়েছেন। জামে" তিরমিজীতে 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এ সব নাম সম্বলিত একটি 
হাদীস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, “যে ব্যক্তি এ সব নামসমূহ 
স্মরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে ।””” আল্লাহ তা'আলার এ 


» বুখারী, প্রাগুক্ত; কিতাবুত তাওহীদ, বাব নং ১২, হাদীস নং- ৬৯৫৭; 
৬/২৬৯১; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুষ যিকর, বাব নং: ১, হাদীস নং- 
২৬৭৭; ৪/২০৬২। 

4. হাদীসটি নিম্নরূপ : 

3:99 843 এ dh Bis 4০ dl be 214৯5 ৩6 ৫৫ 82৬ 2৬ 

SEI % খু খু ও SHB AHI AL ৯৯০ 25 EK Ul 

গত BEN HSE IEE সা ৩2৪৭ dl 91 ০৪৬৪]। Bll চে 

EI SE Ll Bl Ll (0 SEM SGN 5 ১৬ 3 

Bl এ LAS চর All এ ভেলা জল tol did ta) 

Lad একস EAI ৬৪ Coed El Baad এ পু ৬ 

Led 3 ৬৪] E51 BS SE Lgl এ৪এ। Lad B35 LSE 9 
20 ৩9) এ 25 (৯0 ESL ৬০১০ এস এ bal sas 


42) 


এগ HN 201 ঠা ১৮৩ ১৯৬ সত TIN ১50 ALLS ১ ১৩ 
59 


সব নামের মধ্যকার কেবলমাত্র একটি নাম হচ্ছে তাঁর জাতি বা 
সত্তাগত নাম। সে নামটি হচেছ-'আল্লাহ'। আর অবশিষ্ট নামসমূহ 
হচ্ছে তাঁর সিফাতী বা গুণগত নাম। গুণগত এ নামগুলো 
প্রকৃতপক্ষে তাঁর রুবুবিয়্যাতের সাথে সম্পর্কিত। যেমন তাঁর সে 
সব নামের মধ্যে রয়েছে- তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক (৪ 
£255), তিনি সকলের সৃষ্টিকর্তা ও রিযিকদাতা $)1) ১ ৬ , 
তিনি যাবতীয় রকমের কল্যাণ ও অকল্যাণকারী (9১63), তিনি 
দৃশ্য ও অদৃশ্য সব কিছুর জ্ঞানী (3550 $ =| 2০) , তিনি 
সর্বশ্োতা ও সর্বদরষ্টা (৫০9 ১ ৫৮), তিনি সব কিছু 
পরিচালনাকারী (%5০) ইত্যাদি। মহান আল্লাহ এ সব গুণের 
অধিকারী হয়েছেন বলেই তিনি এ জগতের সব কিছুর রবের 


SBA Lidl 95895 9981 ১5 এই এ BN all LE) 
৬:৯৪ ৮ 6 5৮০ ২৪০1 ৬) SAN তে ৬১৩ ১৮1 SEN SUD BS) 
তিরমিযী, আবু ঈসা মুহাম্মদ ইবন ছাওরা : আল-জামেউস সুনান; (বৈরুত : 
দ্বার এহইয়াউত তুরাছিল “আরাবী, সংস্করণ বিহীন, সন বিহীন, কিতাবুদ 
দা'আওয়াত, বাব নং ৮৩, হাদীস নং ৩৫০৭; ৫/৫৩০। (তবে হাদীসটির 
সনদ দুর্বল। বস্তুত এ নামগুলো ইমাম তিরমিধীর কোনো এক উর্ধ্বতন 
বর্ণনাকারীর পক্ষ থেকে সংযোজিত। যদিও এর অধিকাংশই কুরআন ও 


সহীহ সুন্নাহ থেকে নেওয়া । [সম্পাদক]) 
60 


আসনে সমাসীন হয়েছেন। তাঁর এ সব নামের বৈশিষ্ট্য হচ্ছে যে, 
তাঁর সৃষ্টির মধ্যকার যে যত বড় গুণী আর উপকারীই হোক না 
কেন কেউই তাঁর এ সব নামে নামান্িত ও গুণান্বিত হতে পারে 
না। সে জন্যে যেমন এ সব নামে কারো নাম রাখা যায় না, 
তেমনি কাউকে এ সব নামে ডাকাও যায় না, আল্লাহর নৈকট্য 
লাভের মাধ্যমে কেউ এ সব গুণের বিন্দুমাত্র অধিকারীও হতে 
পারে না। তিনি চিরদিন থেকে এ সব গুণের অধিকারী। এ সব 
গুণের অধিকারী বলেই তিনি এ বিশ্বজগত পরিচালনা করছেন। এ 
সব গুণের ক্ষেত্রে তাঁর কোনো শরীক বা সমকক্ষ নেই। 
আল্লাহর সত্তাগত নামাবলী : 

আল্লাহ তা'আলার এ সব গুণগত নামের বাইরে তাঁর 
জাতসত্তা ও তাঁর কর্মের সাথে সম্পর্কিত কিছু গুণের বর্ণনা পবিত্র 
করআন ও সহীহ হাদীসে পাওয়া যায়। জাতসস্ত্বার সাথে সম্পর্কিত 
গুণাবলীর মধ্যে আল্লাহর হাত, পা, চক্ষু, কর্ণ ও আঙ্গুল থাকার 
কথা বর্ণিত হয়েছে। 

যেমন হাত সম্পর্কে আল্লাহ বলেন : 

[dl (ies SH এ 42) 
“আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে।”* 


“ আল-কুরআন, সূরা আল-ফাতৃহ : ১০। 
61 


তাঁর চক্ষু ও কর্ণ সম্পর্কে বলেছেন : 
[১১:১৯] ধ টে ad ৫০৮21992৪০9 ০০ 
“কোন কিছুই তাঁর অনুরূপ নয়, তিনি সর্বশ্রোতা, 
সর্বদ্রষ্টা।”৪২ 
তাঁর পা সম্পর্কে হাদীসে বর্ণিত হয়েছে : “জাহান্নাম যখন 
বার বার আল্লাহর নিকট জাহান্নামীদেরকে তার মধ্যে নিক্ষেপ 
করার জন্য চাইতে থাকবে, তখন আল্লাহ তা'আলা তাঁর পা 
মুবারক জাহান্নামের উপর রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন : 
UES ALIS ES চা ৩০ LSS ওত RF ও 354১ 508৭ 
(256 41৩ 959 45599 4 ৯ 
“মহান প্রতিপালক জাহান্নামের উপরে তাঁর পা মুবারক 
স্থাপন করবেন, তখন তা পরিপূর্ণ হয়ে যাবে এবং এর এক অং 
অপর অংশের সাথে নিম্নমুখী হয়ে মিলে যাবে, আর কাত্ব, কাত্ব, 
কাত্ব করে শব্দ করতে থাকবে ।”৯৩ 


* আল-কুরআন, সূরা আশশুরা : ১১। 
বুখারী, প্রাগুক্ত; কিতাবুততাফসীর, বাবনং-৩৩৩, হাদীস-নং ৬৭;৪/১৮৩৬; 
মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল জান্নাহ, বাব নং ১৩, হাদীস নং ২৮৪৬, 
62 


bin Lhd EE HEE eC ৩) 
(253 ৬52 
আল্লাহ তা'আলার আঙ্গুল সমূহের দু'টি আঙ্গুলের মাঝে অবস্থিত, 
তিনি যেমন ইচ্ছা তা পরিচালনা করেন ।”5৪ 
আল্লাহ তা'আলার কর্মগত গুণ যেমন “কথা বলা’, এ-সম্পর্কে 
কুরআনে বর্ণিত হয়েছে : 
[YELM SO CASS ০৯ 2 রি 


“আল্লাহ স্পষ্টভাবে মুসার সাথে কথা বলেছেন 1778৫ 
Eh JE SE দখ। এ 42 এত এ ৯৬০ 


৪/২১৮৬; ইমাম আহমদ, মুসনাদ; (বৈরুত : দ্বারুল কুতুবিল ইলমিয়্যাহ, 
সংস্করণ বিহীন, সন বিহীন), ২/২৭৬। 

“মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল ক্কাদর, বাব নং ১, হাদীস নং ২৬৫৪, ৪/২০৪৫, 
তিরমিযী; কিতাবুল কাদর, বাব নং ৫, হাদীস নং ২১৪০, 8/৪৪৮। 


“. আল-কুরআন, সূরা আন-নিসা : ১৬৪। 
93 


“আল্লাহ তা'আলা দু'ব্যক্তির কর্ম দেখে হাসেন, এদের 
একজন অপরজনকে হত্যা করে, অবশেষে (হত্যাকারী ইসলাম 
গ্রহণ করার ফলে) তারা উভয়েই জান্নাতে প্রবেশ করবে ।”৯৬ 

আল্লাহর আনন্দ সম্পর্কে বর্ণিত হয়েছে : 

5525 Basle oo কপি উজ i 

“একজন উটের মালিক মরুভূমিতে হারিয়ে যাওয়া তার উট 
ফেরত পেলে যেরূপ আনন্দিত হয়, আল্লাহ তা'আলা তোমাদের 
কারও তাওবা করা দেখে সে ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত 
হন৷”? 

এ ছাড়াও আল্লাহ তা'আলার আরো কিছু সত্তাগত ও কর্মগত 
গুণের কথা কোরআন ও হাদীসে বর্ণিত হয়েছে, যার বিশদ বর্ণনা 
‘আক্বীদার কিতাবাদিতে রয়েছে। এ সব গুণাবলী সম্পর্কে সালাফে 
সালেহীনগণের এঁক্যবদ্ধ মত হচ্ছে : এ সব গুণাবলীর দ্বারা 
বাহ্যিক যে অর্থ বুঝা যায়, সেগুলোকে সে অর্থেই গ্রহণ করতে 
হবে। সাধারণভাবে এ গুলোর অর্থ আমাদের বোধগম্য হলেও এ 


সবের আকৃতি প্রকৃতির প্রকৃত অবস্থা আল্লাহই ভাল করে জানেন। 


£. বুখারী, প্রাগুক্ত, হাদীস নং ২৬৭৫; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল জান্নাহ, বাব 
নং ৩৫, হাদীস নং ১৮৯০, ৩/১৫০৪। 


£. তদেব ; কিতাবুত তাওবাঃ, বাব নং ১, হাদীস নং ২৭৪৬, ৪/২১০২। 
64 


তবে এ কথা সত্য যে, এ সব গুণাবলীর সাথে আল্লাহর কোনো 
সৃষ্ট জীবের গুণাবলীর আদৌ কোনো সামঞ্জস্য নেই। 
[১১:১৯] © atl (৮99 kesh ES ০) 
“তাঁর অনুরূপ কোন বস্তু নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।””৪৮ 
অত্র আয়াতে মহান আল্লাহ একদিকে যেমন তাঁর নিজের 
জন্যে শ্রবণ করা ও দেখার দু’টি গুণের কথা স্বীকার করেছেন, 
অপর দিকে তেমনি এতে কারো সাথে সাদৃশ্য থাকার কথাকেও 
অস্বীকার করেছেন। এতে দু'টি বিষয় প্রমাণিত হয় : 
এক. তিনি যে মাধ্যম দিয়ে শ্রবণ করেন ও দেখেন, সেটির 
নাম কান ও চক্ষু। তবে তাঁর কান ও চক্ষুর প্রকৃতির সাথে তাঁর 
কোনো সৃষ্টির কান ও চক্ষুর প্রকৃতির কোনই সাদৃশ্য নেই। 
দুই. শ্রবণ করা ও দেখার এ দু'টি মৌলিক গুণের ক্ষেত্রে 
কেউ তাঁর অনুরূপ হলেও উভয়ের শ্রবণ করা ও দেখার মধ্যে 
আদৌ কোনো সামঞ্জস্য নেই। কেননা, তিনি তাঁর সুমহান আরশে 
অবস্থান করেই সব কিছু শ্রবণ করেন ও দেখেন। কোন কিছুই 
তাঁর শ্রবণ করা ও দেখার সামনে আড় বা বাধা হতে পারে না। 
তাঁর কাছে অদৃশ্য বলতে কিছুই নেই। পক্ষান্তরে তাঁর সৃষ্টির শ্রবণ 


“££ আল-কুরআন, সূরা আশশুরা : ১১। 
65 


ও দেখার মাধ্যমকে কান ও চক্ষু বলে নামকরণ করা হলেও তা 
নির্দিষ্ট সীমারেখার বাইরে শ্রবণ করতে ও দেখতে পারে না। 


সালাফগণ এ আয়াতের মর্মকে সামনে রেখেই কুরআন ও 
হাদীসে বর্ণিত আল্লাহ তা'আলার জাতসত্তার সাথে সম্পর্কিত 
যাবতীয় গুণাবলীকে এর বাহ্যিক ও সাধারণ অথেই গ্রহণ 
করেছেন। 'আহলুস সুন্নাত ওয়াল জামা'আত" এর প্রধানতম 
বৈশিষ্ট্য হচ্ছে : তাঁরা কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত সকল 
প্রকাশ্য সুস্পষ্ট (5/০) বিষয়াদির কোনো প্রকার তা"বীল ছাড়াই 
তা বাহ্যিক বা আক্ষরিক অর্থে স্বীকার করেন। জাহমিয়্যাঃ৯, 
সম্প্রদায়ই সর্বপ্রথম পথভ্রষ্ট ইয়াহুদী, খ্রিষ্টান, সাবিঈন, মুশরিক ও 
দার্শনিকদের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে আল্লাহ তা'আলার 


%. মহান আল্লাহর গুণাবলীসমূহকে পৃরিপূর্ণভাবে অস্বীকার করার চিন্তাধারা 
ইসলামী যুগে সর্ব প্রথম জা‘দ ইবন দিরহাম নামের এক ব্যক্তির দ্বারা 
প্রকাশিত হয়। এই চিন্তাধারা জাহাম ইবন সাফওয়ান নামের এক ব্যক্তি 
তাথেকে গ্রহণ ও প্রকাশ করে। সে জন্যেই এ চিন্তাধারাকে জাহাম ইবন 
সাফওয়ান এর সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে। আরো বলা হয়ে থাকে যে, 
জা‘দ ইবন দিরহাম এ চিন্তাধারাটি এব্বান ইবন সিম'আন নামক এক 
ব্যক্তির নিকট থেকে গ্রহণ করেছিল এবং এববান তা লবীদ ইবন আসাম 
নামের সেই ইহুদী থেকে গ্রহণ করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে জাদু করেছিল। দেখুন : ‘আব্দুল আযীয আল-মুহাম্মদ আস- 
সালমান, প্রাগুক্ত; পৃ. ৪০-৪১। 





66 


সম্তাগত ও কর্মগত গুণাবলীসমূহকে অস্বীকার করেছে। হিজরী 
তৃতীয় শতাব্দীতে এ বাতিল চিন্তাধারা বিশর ইবন গিয়াছ আল- 
মিরীছা-এর মাধ্যমে ইসলামী বিশ্বে ব্যাপক আকারে প্রচারিত হয়। 
পরবর্তীতে মু'তাজিলা সম্প্রদায়ও জাহমিয়্যাদের এ চিন্তাধারা 
অনুসরণ করে। যেমন- তারা আল্লাহর কান ও চক্ষু সম্পর্কে 
উপরে বর্ণিত আয়াতের ব্যাখ্যায় বলেছে : “তিনি কর্ণ ছাড়া শুনেন 
ও চক্ষু ছাড়া দেখেন ** তবে যুগে যুগে 'আহলুস সুন্নাত ওয়াল 
জামা'আত, এর ইমামগণ এ বাতিল চিন্তাধারার প্রতিবাদ করেছেন 
এবং আল্লাহ তা'আলার সত্তাগত গুণাবলীসমূহের ব্যাপারে কী চিন্তা 
ও বিশ্বাস করতে হবে, তা সুস্পষ্ট ভাষায় জনগণের মাঝে প্রচার 
করেছেন। 


আল্লাহর সিফাত সম্পর্কে মান্যবর ইমামগণের মত : 
এ সম্পর্কে ইমাম আবু হানীফা (রহ.) বলেন : 
los 4০০৪) ৫ 9৬০৬০ এ 5 ০ ০৭৪ 3 99 ১৪ এ 
LS ১৩4০০ ৩৭ ১৬৬০ 
“আল্লাহ তা'আলার হাত, মুখ ও আত্মা ... গুণাবলী রয়েছে, 
তবে এর ধরণ নির্ধারণ করা যাবে না। আর তাঁর রাগ ও সন্তুষ্টির 


*, মুহাম্মদ খলীল হাররাস, শরহুল আক্বীদাতিল ওয়াসিতিয়্যাহ; (মদীনা : 
মারকাযুদ দাওয়া : সৌদি আরব, ৭ম সংস্করণ, তারিখ বিহীন), পৃ. ১০০। 
67 


গুণদ্বয় রয়েছে, তবে এগুলোর ধরণ ও প্রকৃতির কোনো বর্ণনা 
দেয়া যাবে না।”*১ 

অপর এক বর্ণনায় তিনি বলেন : 

“আল্লাহর সত্তা সম্পর্কে কারো কোনো কথা বলা ঠিক নয়। 
তবে আল্লাহ নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন তাঁকে সে গুণে 
গুণান্বিত করা উচিত। এক্ষেত্রে নিজের চিন্তা প্রসৃত কোনো কথা 
বলা ঠিক নয়।”২ 

আল্লাহ ইমাম মালিক (রহ.)-কে 

[ob © SH Al F ৬০1৯ 

‘রহমান আরশের উপর ইসতেওয়া করেন” (উঠেন), এ 
আয়াতে বর্ণিত ‘ইসতেওয়া’ শব্দের অর্থ সম্পর্কে এক ব্যক্তি 
জিজ্ঞাসা করলে তিনি অপর কোনো প্রতিশব্দ দিয়ে এ শব্দের 
তা'বীল বা ব্যাখ্যা না করে বলেন : 

“২০৩ «is Jills “লী ৯ ILD df ASI ১০০ lS 


গ দেখুন : ইমাম আবু হানীফা (রহ.) কর্তৃক রচিত ‘আল-ফিকহুল আকবার’ 
কিতাবের ব্যাখ্যা হিসাবে লিখিত মুল্লা ‘আলী কারী আল-হানাফী এর “শরহু 
কিতাব আল-ফিকহুল আকবার’; (বৈরুত : দারুল কুতুবিল ইলমিয়্যাঃ, 
সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃ. ৫৮-৫৯। 

*. আল-আলুছী, মাহমুদ, রূহুল মা'আনী; (বৈরুত : দারু এহইয়াইত তুরাছিল 


“আরাবী, ৪র্থ সংস্করণ, ১৯৮৫ খরি..), ১৫/১৫৬। 
68 


“ইন্তেওয়ার অর্থ বোধগম্য, এর প্রকৃতি অজ্ঞাত, এর প্রতি 
ঈমান আনয়ন ওয়াজিব, এ সম্পর্কে প্রশ্ন করা বেদ'আত ।”** 

ইমাম শাফিঈ (রহ.) কে এ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি 
বলেন : “আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর পক্ষ থেকে 
যে উদ্দেশ্যে যা কিছু বর্ণিত হয়েছে, সে গুলোর উপর পূর্ণ বিশ্বাস 
স্থাপন করি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
উপর ঈমান এনেছি এবং তাঁর পক্ষ থেকে যে উদ্দেশ্যে আল্লাহর 
যে সব গুণাবলীর বর্ণনা এসেছে, আমি সেগুলোর উপরেও ঈমান 
রাখি” 


এ সম্পর্কে ইমাম আহমদ (রহ.) বলেন: “আল্লাহর 
গুণাবলীসমূহের প্রতি আমি ঈমান আনয়ন করি, এগুলো সত্য বলে 
বিশ্বাস করি। তবে এগুলোর আকৃতি-প্রকৃতি জানি না, এর কোনো 
কিছুকে আমি প্রত্যাখ্যানও করি না ।”%৫ 


5, আল-হানাফী, ইবনু আবিল ইজ্জ, শরহুল 'আকীদাতিত ত্বাহাবিয়্যাঃ ; (বৈরুত 
: আল-মাকতাবুল ইসলামী, ৫ম সংস্করণ, তারিখ বিহীন), পৃ. ১২৮; আল- 
খাযিন, ‘আলা উদ্দিন আলী ইবনে মুহাম্মদ, তাফছীরুল খাধিন; (লাহোর : 
নু'মানী কুতুবখানা , সংস্করণ বিহীন, তারিখ বিহীন), ১/১০০। 

*. আব্দুল আযীয আল-মুহাম্মদ আস-সালমান, প্রাগুক্ত; পৃ. ২৪। 

5, তদেব। 

69 


আল্লাহ তা'আলার গুণাবলী সম্পর্কে এটাই হচ্ছে মূল 
'আহলুস সুন্নাত ওয়াল জামা'আত" এর অনুসারীদের আক্বীদা বা 
বিশ্বাস। তবে আব্বাসী খেলাফত আমলে যখন মুসলিম মনীষীগণ 
গ্রীক দর্শন সম্পর্কে ওয়াকিফহাল হন, তখন অনেকের কথামতে 
আল্লাহ তা'আলাকে সৃষ্টির সাথে সাদৃশ্য থেকে রক্ষার জন্য তাঁরা 
আল্লাহর এ সব গুণাবলীর ব্যপারে তাঁদের পূর্বসূরীদের কথা থেকে 
সরে এসে এ সবের তা'বীল বা ব্যাখ্যায় লিপ্ত হন। এ মতের 
পুরোধা ইমাম আবুল হাসান আল-আশ'আরী (মৃ.৩২৪হি.) প্রথমত 
আল্লাহর যাবতীয় গুণাবলীর মধ্য থেকে কেবল কান, চক্ষু, ইচ্ছা, 
সামর্থ্য, কথা, জ্ঞান ও জীবন এ সাতটি গুণকে স্বীকার করে 
অবশিষ্ট যাবতীয় গুণাবলী যেমন- ইসতেওয়া বা উপরে উঠা, 
অবতরণ, আগমন করা, হাসা, সন্তুষ্ট হওয়া, ভালোবাসা, অপছন্দ 
করা, রাগান্বিত ও আনন্দিত হওয়া, এ সব গুণাবলীর বাহ্যিক অর্থ 
গ্রহণ না করে এ-গুলোর তা'বীল বা ব্যাখ্যা করেন। তাঁরই পথ 
ধরে ইমাম গাযালী*৬ ইমাম রাষী** এবং আরো অনেকে মুসলিম 


5, ইমাম গাযালী, “আল-ইকতেসাদ ফী উসুলিল এ'তেকাদ' গ্রন্থের ৬৯ পৃষ্টা 
দ্ৰষ্টাব্য । 

% ইমাম রাযী ‘ইসতেওয়া’ শব্দের বাহ্যিক অর্থ গ্রহণ না করে ‘ইসতীলা’ শব্দ 
দ্বারা এর তা'বীল করেছেন। দেখুন : আর-রাষধী, তাফসীরুল কবীর, (স্থান 


বিহীন, ৩য় সংস্করণ , তাং বিহীন), ১১/৬। 
70 


বিশ্বে তাঁর এ মতবাদ প্রচার করেন, যা আজও আমাদের দেশসহ 
অনেক মুসলিম দেশে প্রচলিত রয়েছে। তবে আশ্চর্যজনক হলেও 
সত্য যে, যার নামে এই মতবাদ প্রচলিত রয়েছে সেই ইমাম 
এসে তাঁর এ মত পরিবর্তন করেছিলেন এবং “আল-এবানাহ “আন 
উসুলিদ দিয়ানাঃ নামে একটি গ্রন্থ লিখে তাতে তিনি আল্লাহর 
পূর্ণ অনুসরণ করেছিলেন। আমাদের কাছে আশ্চর্য বোধ হয় যে, 
আমরা যেখানে পদে পদে মহামান্য ইমামগণকে অনুসরণ করে 
চলেছি, সেখানে কী করে এ ক্ষেত্রে আমরা তাদের বিপরীত চিন্তার 
অনুসারী হয়ে গেলাম। এর অর্থ কি এ নয় যে, আল্লাহর গুণাবলী 
সম্পর্কে সাহাবাদের থেকে নিয়ে সমস্ত সালাফগণের আক্বীদা 
সঠিক ছিল না!! ৬ ১৭ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
যখন নিজেই আল্লাহ তা'আলার সত্তাগত গুণাবলীর ধরণ সম্পর্কে 
কোনো ব্যাখ্যা করেন নি, তখন কারো পক্ষেই এ সবের তা'বীল 
করা সমীচীন ছিল না। কেননা, এ সবের তা'বীল করা আর 
অস্বীকার করা মূলত একই কথা। মু'তাযিলারা ভেবেছিল- আল্লাহর 
এ সব গুণাবলী থাকলে তাঁর প্রতিটি গুণকে একেকটি আল্লাহ বলে 
গণ্য করতে হবে, কিন্তু আল্লাহ এক, সুতরাং আল্লাহর তাওহীদ 
প্রতিষ্ঠা করতে হলে তাঁকে এ সব গুণাবলী থেকে মুক্ত বলে 


7] 


বিশ্বাস করতে হবে (এ ভ্রান্ত ধারণাই মু'তাযিলাদেরকে পথভ্রষ্ট 
করেছে)। বস্তুত যারা সিফাত বা আল্লাহর গুণাবলীর তা'বীল 
করেছেন তাঁদের উদ্দেশ্য আল্লাহকে তাঁর সৃষ্টির সাথে সাদৃশ্য 
থেকে রক্ষা করা। কিন্তু এ সবের তা'বীল না করেও যে আল্লাহ 
তা'আলাকে তাঁর সৃষ্টির সাথে সাদৃশ্য করা থেকে রক্ষা করা যায়, 
তা তাঁদের চিন্তায় আসে নি। আল্লাহ তা'আলার জাতসত্তার সাথে 
তাঁর কোনো সৃষ্টির সত্তার যখন কোনো সাদৃশ্য নেই, তখন তাঁর 
জাতের সাথে সংশ্লিষ্ট গুণাবলীর সাথেও তাঁর কোনো সৃষ্টির 
গুণাবলীর কোনো সাদৃশ্য থাকবে না- এটাই স্বাভাবিক কথা। 
নামের দিক থেকে অষ্টা ও সৃষ্টির মাঝে বাহ্যিক কিছু মিল পাওয়া 
গেলেও এতে উভয়ের মাঝে আকৃতি ও প্রকৃতিগত মিল হয়ে 
যাওয়া জরুরী হয়ে যায় না। 

কেননা, আল্লাহ তা'আলা বলেন : 

[৫৬:১1] বা FL; 

“আল্লাহর জন্যেই রয়েছে উৎকৃষ্ট উদাহরণ |” 

তাঁর সত্তা ও গুণাবলীর উদাহরণ সকল কিছুর উর্ধ্বে । এ 
প্রসঙ্গে মিশরের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সইয়্যিদ সাবেক 
বলেন : 


*. আল-কুরআন, সুরা আন-নাহাল : ৬০। 
72 


“আল্লাহ তা'আলার সাথে তাঁর কোনো কোনো গুণাবলীতে 
তাঁর সৃষ্টির তুলনা কেবল নামকরণের মধ্যেই সীমাবদ্ধ, প্রকৃতি বা 
মূলগতভাবে উভয়ের মাঝে কোনো প্রকার সাদৃশ্য নেই। কারো 
ব্যপারে যদি বলা হয় যে, তিনি একজন জ্ঞানী, তিনি জীবিত, তিনি 
আছেন, তিনি সামর্ঘ্যবান, তিনি বিজ্ঞ ও দয়ালু, তখন এর অর্থ এ 
দাঁড়াবে যে, তিনি বাহ্যিক দিক থেকে এ সব গুণে গুণান্বিত, তবে 
তার এ সব গুণাবলী আল্লাহর গুণাবলীর তুলনায় সর্বনিম্ন পর্যায়ে 
অবস্থিত; আর আল্লাহর ব্যাপারে এ সব গুণের অর্থ হবে তিনি এ 
সব গুণের ক্ষেত্রে পূর্ণতার চরম শিখরে অবস্থিত।”৫৯ 

ড. বুরাইকান বলেন : “সৃষ্টি ও স্রষ্টার মধ্যে কোনো কোনো 
গুণাবলীর ক্ষেত্রে এমন একটি সাধারণ অর্থের দিক থেকে মিল 
রয়েছে যা কারো জন্যে এককভাবে প্রযোজ্য নয়। এ মিল থাকার 
ফলে উভয়ের মাঝে সেই নিন্দিত তুলনা আবশ্যক হয়ে যায় না, যা 
শরী'আতের দলীল ও সুস্থ বুদ্ধি অগ্রাহ্য করে; এ জন্যে যে, প্রতিটি 
অস্তিত্ববান দুটি বস্তুর মাঝে অল্প পরিমাণে হলেও উভয়ের মাঝে 
কিছুটা মিল থাকে। এ মিল থাকাতে প্রত্যেকের যে আলাদা বৈশিষ্ট্য 
রয়েছে তাতে একে অপরের অনুরূপ হওয়া জরুরী হয়ে যায় না। 
কারণ, বিশেষত্বের ক্ষেত্রে প্রত্যেকের গুণের যে অবস্থা থাকে, তা 


৯. আস-সাইয়্যিদ সাবেক, 'আল-আকাইদুল ইসলামিয়্যাহ; (বৈরুত : দারুল 
কিতাবিল 'আরাবী, সংস্করণ বিহীন, ১৯৭৫ থ্ি..), পৃ. ৫৮। 
73 


উভয়ের যৌথ গুণাবলীর অবস্থার চেয়ে ভিন্নতর হয়ে থাকে এবং 
প্রত্যেকের সে ভিন্ন গুণাবলীই তখন একের দ্বারা অপরকে 
বুঝানোর পথে অন্তরায়ের সৃষ্টি করে।”* 

আল্লাহ তা'আলার গুণাবলী সম্পর্কে কোনো অযথা তর্কে লিপ্ত 
না হয়ে সহজ সরলভাবে যে বিশ্বাস পোষণ করা উচিত, সে 
সম্পর্কে অবগত হওয়াই আমাদের একান্ত প্রয়োজন। আর সে 
প্রয়োজনটুকু পূরণ করার জন্যেই আমি নিম্নে মসজিদে নববীর 
পেশ ইমাম শেখ ‘আব্দুর রহমান আল-হুযাইফী এর বক্তব্য পাঠক 
সমাজের সম্মুখে সংক্ষিপ্তাকারে তুলে ধরলাম ৷ তিনি বলেন : 

“আল্লাহ তা'আলার গুণাবলী মূলত দু'ধরনের রয়েছে: 

এক. এমন সব গুণাবলী যা আল্লাহ তা'আলার মধ্যে রয়েছে, 
যেগুলোকে প্রমাণিত বা হাঁ বাচক গুণাবলী ($575) বলা হয়ে 
থাকে। 

দুই, এমন সব গুণাবলী যা আল্লাহ তা'আলার মধ্যে নেই, 
যেগুলোকে অপ্রমাণিত বা না বাচক (8:92) বলা হয়ে থাকে। 

আল্লাহ তা'আলার সত্তা ও কর্ম সংক্রান্ত যে সব গুণাবলীর 


বর্ণনা কুরআন ও সহীহ হাদীসে এসেছে, সেগুলোকে প্রমাণিত 
ধরনের গুণাবলী বলা হয়। এ জাতীয় গুণাবলীর দ্বারা আল্লাহ 


€, ড. ইব্রাহীম আল-বুরাইকান, প্রাগুক্ত; পৃ. ৯৩। 
74 


তা'আলা তাঁর নিজের জন্য এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর জন্য সর্বোচ্চ পূর্ণতা প্রমাণ করতে চেয়েছেন 
এবং এর বিপরীতে অবস্থিত যে সব অসম্পূর্ণতা রয়েছে, তাথেকে 
যে তিনি সম্পূর্ণ পবিত্র, তা প্রমাণ করতে চেয়েছেন। আল্লাহর 
সত্তাগত গুণাবলী হলো সেগুলোই যদ্বারা তিনি অনন্তকাল থেকে 
গুণান্বিত রয়েছেন এবং চিরকাল যে সব গুণে তিনি গুণান্বিত 
থাকবেন। সত্তাগত গুণাবলীর ন্যায় তিনি কর্মগত গুণেও অনন্তকাল 
থেকেই গুণান্বিত রয়েছেন। উভয় প্রকার গুণের মাঝে পার্থক্য 
হচ্ছে- সত্তাগত গুণাবলীসমূহ তাঁর ইচ্ছার সাথে সম্পর্কযুক্ত নয়। 
আর কর্মগত গুণাবলীসমূহ তাঁর ইচ্ছার সাথে সম্পর্কিত। তিনি 
ইচ্ছা করলে তা করেন, না হয় না করেন। কর্মগত গুণাবলীর 
মধ্যে এমনও কিছু গুণাবলী রয়েছে যা বিশেষ বচনের ক্ষেত্র ছাড়া 
আল্লাহর বেলায় তা সাধারণভাবে প্রযোজ্য হয় না। সেরূপ 
গুণাবলীর মধ্যে রয়েছে- আল্লাহর চক্রান্তকারী ও বিদ্রপকারী 
হওয়ার গুণে গুণান্বিত হওয়া । 
কুরআনুল কারীমে আল্লাহ তা'আলা বলেন : 


[et dls dl র্‌ ® ৩2১৪৬ %5 28 ধান দি ¥ 


75 


“কাফিররা চক্রান্ত করলো, আল্লাহ তা'আলাও (তাদের 
বিপরীতে) চক্রান্ত করলেন। আর তিনি উত্তম চক্রান্তকারী।”৬১ 

অপর আয়াতে রয়েছে : 

[)০ 541] ধ 5555 HT 

“আল্লাহ তা'আলা তাদের সাথে বিদ্রপ করেন।”৬২ 

উপর্যুক্ত দু'টি আয়াতে আল্লাহ্‌ তা'আলা নিজেকে 
সাধারণভাবে চত্রান্তকারী ও বিদ্রপকারী হওয়ার দু'টি গুণে 
গুণান্বিত করেছেন বলে প্রতীয়মান হয়। তবে সাধারণ অর্থে তিনি 
এ দু'টি গুণে গুণান্বিত নন। কেননা; প্রকৃতপক্ষে তিনি এ দুটি 
কর্ম দ্বারা কাফির ও ইসলামের শত্রুদের ইচ্ছা ও কর্মের বিরুদ্ধে 
তাঁর কী প্রতিক্রিয়া ও উপযুক্ত পদক্ষেপ গৃহীত হয়ে থাকে, তাই 
ব্যক্ত করেছেন। উদ্দেশ্য এটা বুঝানো যে, কাফিরদের চক্রান্ত ও 
বিদ্রপের মুকাবেলায় আল্লাহ যে পদক্ষেপ নিয়ে থাকেন, তা যেন 
তাদের কর্মেরই সমান হয়ে থাকে। এ-জাতীয় গুণ আল্লাহ 
তা'আলার জন্যে পূর্ণতা প্রমাণকারী কেবল তখনই হয়ে থাকে 
যখন তা কাফিরদের কর্মের মুখোমুখি অবস্থানের কথা বর্ণনা 


“ আল-কুরঅন, সূরা আলে ইমরান : ৫৪। 


“ আল-কুরআন, সূরা আল-বাকারাহ : ১৫। 
76 


প্রসঙ্গে বর্ণিত হয়। অন্যথায় তা আল্লাহ তা'আলার জন্যে পূর্ণতা 
প্রমাণকারী নয়। 

যে সকল গুণাবলী অসম্পূর্ণতা (১০৪) এর অর্থ বহন করে, 
সে-সব গুণে আল্লাহ তা'আলা গুণান্বিত হতে পারেন না। যেমন- 
তন্দ্রা ও নিদ্রা, এ দু'টি অসম্পূর্ণতার অর্থ বহন করে বিধায়, 
আল্লাহ তাঁর নিজের পূর্ণতা প্রমাণ এবং নিজ থেকে অসম্পূর্ণতা 
দূরীকরণের জন্যে তিনি এ দু'টি গুণে গুণান্বিত না থাকার কথা 
জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন : 

[৫5০ 51 EG NV; He 4440১ গা জকি YA 

“তিনি আল্লাহ, তিনি ব্যতীত অপর কোনো হক্ব উপাস্য নেই, 
তিনি চিরঞ্জীব, সব কিছুকে তিনি ধারণ করে রয়েছেন, তন্দ্রা ও 
নিদ্রা কখনও তাঁকে স্পর্শ করতে পারে না।”৬৩ 

এ আয়াতে আল্লাহ তা'আলা তাঁর নিজের জন্যে 'হাইউন' ও 
'কাইউম' নামের দু'টি গুণ প্রমাণ করেছেন কারণ; এর দ্বারা তাঁর 
পূর্ণতা প্রমাণিত হয়; পক্ষান্তরে “তন্দ্রা, ও নিদ্রা" তাঁকে স্পর্শ 
করতে পারে না বলে এ দু'টি গুণে তিনি গুণান্বিত নয় বলে 
জানিয়েছেন কারণ; এ দু'টি অসম্পূর্ণতা এবং তা তাঁর পূর্ণতা 
প্রমাণকারী প্রথম দুটি গুণের পথে অন্তরায় সৃষ্টিকারী । 


“ আল-কুরআন, সূরা বাক্কারাহ : ২৫৫। 
77 


উপর্যুক্ত এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা 
যে সব গুণাবলী তাঁর নিজের জন্য প্রমাণ করেছেন, এর দ্বারা 
তিনি তাঁর নিজের পূর্ণতা প্রমাণ ও অসম্পূর্ণতা দূর করতে 
চেয়েছেন। আর যে সব গুণে তিনি গুণান্বিত না থাকার কথা 
বলেছেন, এর দ্বারা তিনি তাঁর নিজ থেকে অসম্পূর্ণতা দূরীকরণ ও 
এর বিপরীতে যে পূর্ণতা রয়েছে, তা তাঁর নিজের জন্য প্রমাণ 
করতে চেয়েছেন। 

আল্লাহ তা'আলার নামাবলী ও গুণাবলীর বৈশিষ্ট্য হচ্ছে- 
কারো সাথে কোনো প্রকার সাদৃশ্য ছাড়াই তিনি এ সব গুণে 
গুণান্বিত রয়েছেন। এগুলোর ক্ষেত্রে একত্ববাদী হওয়ার অর্থ হচ্ছে- 
এ কথা মনে প্রাণে স্বীকার করা যে, এ-গুলো দ্বারা মহান আল্লাহ 
এককভাবে গুণান্বিত। কোনো ভাবেই তাঁকে এ সব গুণাবলী থেকে 
মুক্ত করা যাবে না। এগুলোর অর্থের ভিন্ন কোনো ব্যাখ্যাও দেওয়া 
যাবে না, এর কোনো তুলনা ও প্রকৃতিও বর্ণনা করা যাবে না। 

এ সব ক্ষেত্রে একজন মুসলিমের করণীয় হচ্ছে- কুরআনে 
কারীম ও সহীহ হাদীসে বর্ণিত আল্লাহ তা'আলার এ সব সন্তাগত 
ও গুণগত গুণাবলী থাকার ব্যাপারে পূর্ণ বিশ্বাস স্থাপন করা এবং 
এগুলোর আকৃতি-প্রকৃতি সম্পর্কে জানার জন্য কোনোরূপ চিন্তা- 
ভাবনা না করা, কেননা; আমরা শরী'আত কর্তৃক এরূপ বিশ্বাস 
স্থাপনের জন্যেই আদিষ্ট হয়েছি। যারাই এ সব গুণাবলী নিয়ে 


78 


অধিক চিন্তা-ভাবনা করেছেন, তারা হয় (১১৬২০) তথা মহান 
আল্লাহকে তাঁর গুণাবলী থেকে মুক্তকারীদের অন্তর্গত হয়েছেন, 
নতুবা (১৯১) তথা বিকৃতকারীদের অন্তর্গত হয়েছেন, তা না হয় 
(৩০৬৫) তথা সৃষ্টির সাথে সাদৃশ্যকারী অথবা (১০৮৫০) তথা এর 
ধরন-প্রকৃতি বর্ণনাকারীদের অন্তর্গত হয়েছেন। এতে করে তারা 
সালাফে সালেহীন তথা মূল 'আহলুস সুন্নাত ওয়াল জামা'আত'- 
এর অনুসৃত পন্থা থেকে বিচ্যুত হয়েছেন। 

আল্লাহ তা'আলার গুণাবলী থাকার স্বীকৃতি বা অস্বীকৃতি 
জ্ঞাপন করতে এবং যে সব গুণের পক্ষে বা বিপক্ষে কোনো দলীল 
প্রমাণ নেই, আল্লাহ তা'আলার ব্যপারে সে সব গুণ প্রমাণের 
ক্ষেত্রে আহলুস সুন্নাতগণের অনুসৃত পন্থা হচ্ছে- আল্লাহ তা'আলা 
নিজের জন্য স্বীয় কিতাবে এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর মুখে যে সব গুণাবলী প্রমাণ করেছেন, সে সব 
গুণাবলী কোনো প্রকার বিকৃতি, অস্বীকৃতি, ধরণ-প্রকৃতি ও সাদৃশ্য 
বর্ণনা ছাড়াই প্রমাণ করা। আর অস্বীকৃতির ক্ষেত্রে তাঁদের পন্থা 
হচ্ছে- আল্লাহ তা'আলা নিজ কিতাবে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার জন্য যে সব গুণাবলী না থাকার 
কথা বলেছেন, সেগুলো অস্বীকার করা। এ সব অস্বীকৃত 
গুণাবলীর বিপরীতে অবস্থিত গুণাবলীর মধ্যেই আল্লাহর পূর্ণতা 


রয়েছে বলে বিশ্বাস করা। আর যে সব গুণাবলীর প্রমাণে বা 
79 


অপ্রমাণে কোনো দলীল প্রমাণাদি না থাকা সত্তেও লোকেরা তা 
নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে, যেমন- আল্লাহর শরীর থাকা বা না 
থাকা, তাঁর জন্য স্থান ও দিক নির্ধারণ করা ইত্যাদি। আল্লাহ 
তা'আলার জন্য এ সব শব্দ উচ্চারণের ক্ষেত্রে তাঁরা নীরবতা 
পালন করেন। কুরআন ও হাদীসে এ সবের কোনো বর্ণনা না 
থাকায় তাঁরা এগুলো স্বীকারও করেন না, আবার অস্বীকারও 
করেন না। আল্লাহর বেলায় কেউ এগুলো উচ্চারণ করলে তাঁরা 
সে ব্যক্তির নিকট এর অর্থ জিজ্ঞাসা করেন। জবাবে যদি আল্লাহ 
তা'আলাকে পবিত্র রাখা জরুরী এমন কোনো বাতিলের উদ্দেশ্য 
করা হয়েছে বলে প্রতীয়মান হয়, তা হলে তাঁরা তা অস্বীকার 
করেন। আর যদি এর দ্বারা আল্লাহ তা'আলার ব্যাপারে প্রযোজ্য 
হতে পারে এমন কোনো সত্যকে উদ্দেশ্য করা হয়েছে বলে 
প্রমাণিত হয়, তা হলে তাঁরা তা স্বীকার করেন। আল্লাহ তা'আলার 
গুণাবলী নিয়ে চিন্তা-ভাবনার ক্ষেত্রে যত মত ও পথ রয়েছে, 
তন্মধ্যে উপর্যুক্ত এ মত ও পথই হচ্ছে অনুসরণের অত্যাবশ্যক 
পথ। এ মতই হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও সাদৃশ্য 
পোষণকারীদের মতের মাঝে অবস্থিত একটি মধ্যপন্থী মত।”৬ 


% এ কথাগুলো তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনায় আমাদেরকে আক্বীদা : 


বিষয়ে পাঠ দান উপলক্ষে ক্লাসে লিখিয়ে দিয়েছিলেন। 
80 


উপরে আল্লাহ তা'আলার উলুহিয়্যাত, রুবৃবিয়্যাত, তাঁর 
নামাবলী ও গুণাবলী সম্পর্কে যা আলোচিত হলো এর দ্বারা এ 
কথা প্রমাণিত হয়েছে যে, আল্লাহ তা'আলার অনেক নাম ও 
গুণাবলী রয়েছে। এর সাথে তাঁর সৃষ্টির কারো কোনো নামের বা 
গুণের বাহ্যিকভাবে মিল থাকতে পারে, তবে এ মিল থাকাটা 
উভয়ের নামের ও গুণের অর্থ ও প্রকৃতির দিক থেকে কোনো 
অবস্থাতেই এক ও অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ নয়; বরং উভয়ের মধ্যে 
আকাশ পাতাল পার্থক্য রয়েছে, যা বর্ণনা করে বুঝাবার মত 
কোনো উপায় নেই। কারণ, সৃষ্টি আর স্রষ্টা কোনো দিন এক হতে 
পারে না এবং অষ্টার নামের ও গুণের যে বৈশিষ্ট্য রয়েছে, তিনি 
তাঁর কোনো সৃষ্টিকে কোনো দিন সে বৈশিষ্ট্যের অধিকারীও করেন 
না, কোন সৃষ্টি নিজ প্রচেষ্টায়ও সে বৈশিষ্ট্য অর্জন করতে পারে 
না। আল্লাহর এ সব নাম ও গুণাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে, সে 
বৈশিষ্ট্য গুণেই তিনি আমাদের ও সমগ্র জগতের একমাত্র রব বা 
প্রতিপালক । আর তিনি এ জগতের সব কিছুর একক প্রতিপালক 
হওয়ার কারণেই এ জগতের সব কিছুর একক উপাস্যের স্থানে 
অধিষ্ঠিত হয়েছেন, কারণ; কাউকে উপাস্য হতে হলে তাঁকে 
উপাসকের প্রতিপালকের মর্যাদায় আসীন হতে হয়। আল্লাহই 
যখন আমাদের একক প্রতিপালক, তাঁর হাতেই যখন আমাদের 
সৃষ্টি, জীবন, জীবিকা, ইহ ও আখেরাতের যাবতীয় কল্যাণ ও 


8] 


অকল্যাণ নিহিত, তখন তিনি ব্যতীত অপর কেউ আমাদের উপাস্য 
হতে পারে না। অতএব, যারা আল্লাহর সৃষ্টির মধ্যকার কোনো 
গাছ-পালা বা পাথর ইত্যাদিকে তাঁর নাম ও গুণাবলীর বৈশিষ্ট্যের 
ক্ষেত্রে বুঝে বা না বুঝে তাদের বিশ্বাসে বা কথায় বা কর্মে- 
শরীক করে নেয়, তারা প্রকারান্তরে তাঁদেরকে ও সে সবকে 
তাদের প্রতিপালক ও উপাস্য বানিয়ে কোনো না কোনো শির্কে 
নিমজ্জিত হয়। 


82 


শির্কের প্রকারভেদ : 

শর'য়ী দৃষ্টিকোণ থেকে শির্ককারীর পরিণতি বিবেচনা করলে 

দেখা যায় যে, শির্ক মূলত তিন প্রকার : 
প্রথম প্রকার : শির্কে আকবার বা বড় শির্ক 

শির্কে আকবার এর সংজ্ঞা : 

বিশ্বাস জাতীয় বিষয়াদি ও উপাসনার ক্ষেত্রে আল্লাহ 
তা'আলার সাথে কাউকে শরীক বা সমান করাই মূলত শির্কে 
আকবার। কুরআনুল কারীমে উপাসনা কেন্দ্রিক শির্ক সম্পর্কে 
অধিক আলোচনা হওয়ার কারণে অনেকে শির্কে আকবারের সংজ্ঞা 
দিতে গিয়ে এটাকে শুধু উপাসনার সাথেই সীমাবদ্ধ রেখেছেন। 
যেমন- 

কেউ এর সংজ্ঞা প্রদান প্রসঙ্গে বলেন : “শির্কে আকবার 
হচ্ছে : আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেমন- অন্যকে 
অন্যকে আল্লাহর ন্যায় ভালোবাসা, অন্যের জন্য পশু উৎসর্গ বা 
মানত করা ।” 

কেউ আরো সংক্ষেপ করে বলেছেন : “আল্লাহর সাথে 


83 


কেউ বলেন : “আল্লাহর উপাসনাসমূহের কোনো উপাসনা 
যেহেতু শির্কে আকবার কেবলমাত্র উপাসনার মধ্যেই সীমাবদ্ধ না 
থেকে তা আল্লাহর রুবুবিয়্যাতের মধ্যেও হয়ে থাকে, সে জন্য 
আমার মতে এর সংজ্ঞা নিম্নরূপ হওয়া উচিত : 

“আল্লাহ তা'আলার নামাবলী ও গুণাবলীর যে বৈশিষ্ট্য রয়েছে, 
যে বৈশিষ্ট্যগ্তণে তিনি আমাদের একক রব ও উপাস্য, আমাদের 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো অলি দরবেশ, 
জিন-পরী বা গ্রহ ও তারকা, গাছ-পালা ও পাথর ইত্যাদিকে সে 
সব বৈশিষ্ট্যের কোনো না কোনো বৈশিষ্ট্যের সমান বা আং 
অধিকারী বলে মনে করা এবং নবী, অলী, গাছ-পালা ও পাথর 
ইত্যাদিকে কেন্দ্র করে মুখ, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ও অন্তর দ্বারা 
শির্কে আকবারকারীর পরিণতি : 

পরিণতির দিক বিবেচনা করে এ শির্ককে বড় শির্ক বলা 
হয়। কেননা, তা শির্ককারীকে ইসলাম থেকে সম্পূর্ণভাবে বের 
করে দেয়। কারণ; তা একটা প্রকাশ্য কুফরী কাজ। যেমন- 
কুরআনুল কারীমে আল্লাহ বলেন : 


%. “আব্দুল ‘আযীয আল-মুহাম্মদ আস-সালমান, প্রাগুক্ত; পৃ. ১৭০। 
84 


[৭ ৯০২0] 474৩5 ১5 8৪ ৩ BIE ৬ স্পা ৬ এ GY 
“তাঁরা (হারূত ও মারূত) কাউকে এ কথা বলেই জাদু শিক্ষা 
দিতেন যে, আমরা তোমাদের জন্য ফেতনা বিশেষ, সুতরাং 
তোমরা তা শিক্ষা করে কুফরী করো না।”৬৬ 
আমরা বাহ্যত দেখতে পাচ্ছি যে, এ আয়াতে জাদু শিক্ষা 
করাকে কুফরী কাজ হিসেবে গণ্য করা হয়েছে; এটা এ জন্যে যে, 
তা নিজ থেকে মানুষের অকল্যাণ করতে পারে এ বিশ্বাসের 
ভিত্তিতে শিক্ষা করা শির্কের অন্তর্গত কাজ। অনুরূপভাবে হাদীসে 
কুদসীতে দেখতে পাওয়া যায় যে, তারকার প্রভাবে বৃষ্টিপাত হয় 
বলে বিশ্বাস করা শিকী বিশ্বাস হওয়া সত্ত্বেও এটিকে কুফরী বলে 
গণ্য করা হয়েছে। যেমন- আল্লাহ তা'আলা বলেন : 
এ এ ৫৮5 00 ৬৪৩ 5 এ bt ১৩ ৬ ভে? 
SBE DIS ৭549 US 9 ৬ ৩৪ তা? SBI BE 2৩৪ DS 
SI be 
“আমার বান্দাদের মধ্যে কতিপয় বান্দা আমার উপর বিশ্বাসী 
আর কতিপয় অবিশ্বাসী হয়েছে, যারা এ কথা বলেছে যে, আল্লাহ 
তা'আলার করুণায় আমাদেরকে বৃষ্টি দান করা হয়েছে, তারা 
আমার উপর ঈমান এনেছে। আর যারা বললো : অমুক অমুক 


%, আল-কুরআন, সূরা বাক্কারাহ: ১০২। 
85 


আমাকে অস্বীকার করেছে এবং তারকার প্রভাবের প্রতি বিশ্বাসী 
হয়েছে।”৬ 

উপর্যুক্ত আয়াত ও হাদীসের আলোকে জাদু শিক্ষা করা আর 
কর্ম বলে স্বীকৃত হয়, তা হলে জ্ঞানগত, উপাসনাগত, 
পরিচালনাগত ও অভ্যাসগত অন্যান্য যত সব শির্ক রয়েছে, 
নিঃসন্দেহে তাও কুফরী কর্ম বলে গণ্য হবে। কেউ যদি এ সব 
বিষয়ে সতর্ক না হয়ে আল্লাহর কাছে তাওবা করা ছাড়াই শেষ 
নিঃশ্বাস ত্যাগ করে, তবে তার সমগ্র জীবনের যাবতীয় সৎকর্ম 
এবং জাহান্নামই তার চিরস্থায়ী আবাস স্থলে পরিণত হবে। এ 
প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন : 
[ve 2৪৬] ধ 95005 পু ভি HT E55 IE এড এ, ০০১৫) 

“যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য 
জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে 
জাহান্নাম ।”* 


% বুখারী, প্রাগুক্ত; কিতাবুল আযান, বাব নং ৭২, হাদীস নং ৮১০, ১/২৯০; 


মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল ঈমান, বাব নং৩২, ১/৮৩। 
86 


মানুষেরা যাতে এ ধরনের শির্ক করা থেকে সতর্ক হয়, সে 
জন্য আল্লাহ তা'আলা তাঁর নবীর প্রতি এই বলে সতর্কবাণী 
দিয়েছেন : 
[1০:1৭ ও ০/০৩বা 2 HAAG BE Sid SS জুটি 

“তুমি যদি শির্ক কর, তবে তোমার যাবতীয় “আমল ভল্ম 
করে দেয়া হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্গত হয়ে যাবে ।”১৯ 

শির্কের পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে এ ভাবে সতর্ক করার মুল উদ্দেশ্য হচ্ছে তাঁর 
উম্মতকে এ সম্পর্কে সতর্ক করা। তাদেরকে এ কথা জানিয়ে 
দেয়া যে, তারা যদি বুঝে বা না বুঝে কোনো শিকী বিশ্বাস পোষণ 
করে বা কোন শিকী কর্ম করে, তা হলে তাদের সালাত, সাওম, 
হজ্জ, যাকাতসহ জীবনের অন্যান্য যাবতীয় সৎকর্ম আল্লাহর কাছে 
সম্পূর্ণ মূল্যহীন হয়ে যাবে। 

শির্ক করার ফলে যার অবস্থা এই হয়ে দাঁড়ায়, সে ব্যক্তি যদি 
স্বীয় শির্ক থেকে স্বেচ্ছায় পরিপূর্ণভাবে মুক্ত হয়ে ইসলামে নতুন 
করে প্রবেশ না করে, তা হলে আখেরাতে সে জাহান্নামী হবে। 
আল্লাহ তা'আলা করুণার সাগর হয়ে থাকলেও কাফির- 


%. আল-কুরআন, সূরা আল-মায়িদাহ : ৭২। 


“ আল-কুরআন, সূরা যুমার : ৬৫। 
87 


মুশরিকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। তাই তিনি তাদের 
সৎকর্মের বিষয়টি কোনো বিবেচনায় এনে তাদের প্রতি কোনো 
করুণার দৃষ্টিতে দেখবেন না। যারা স্বেচ্ছায় তা পরিত্যাগ না করে 
তিনি তাদেরকে আকস্মিকভাবে পাকড়াও করার জন্যে তাদের 
অপকর্ম আরো চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। যেমনটি 
সুযোগ করে দিয়ে পাকড়াও করেছিলেন আরবের কুরাইশ বংশের 
কাফির ও মুশরিকদের ৷ কুরআনুল কারীমের বর্ণনানুযায়ী যদিও 
তারা আল্লাহ তা'আলাকে আকাশমগুলী ও পৃথিবীসহ সব কিছুর 
সৃষ্টিকর্তা, রিযিকদাতা, জীবন ও মৃত্যুদাতা এবং যাবতীয় বিষয়াদির 
পরিচালনাকারী বলে অকপটে স্বীকার করতো । যেমন- এ সম্পর্কে 
আল্লাহ বলেন : 
IA: বর পেস SN ০৪০০ SS ওত 05 
“তুমি যদি তাদেরকে জিজ্ঞেসা করো যে, আকাশমণ্ডলী ও 
পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন তারা বলবে আল্লাহই তা সৃষ্টি 
করেছেন ।”* অপর স্থানে বলেছেন: 
৩০ ZAI ET এও ওর ডি পথ ৩০৮৪ ৬ By 
[Yio 


€, আল-কুরআন, সূরা আয-যুমার : ৩৮। 
88 


“তুমি তাদের জিজ্ঞেস কর, কে তোমাদেরকে জীবিকা দান 
করে আকাশ ও জমীন থেকে, কিংবা কে তোমাদের কান ও 
চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের 
করেন এবং কেইবা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে 
কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা করেন? তখন তারা বলে উঠবে, 
আল্লাহ” ১ 

আল্লাহ তা'আলাকে সবকিছুর স্রষ্টা, জীবন ও জীবিকা 
দানকারী ও পরিচালনাকারী বিশ্বাস করার পাশাপাশি তারা 
নিজেদেরকে ইব্রাহীম আলাইহিস সালাম-এর দ্বীনের যথার্থ 
অনুসারী বলেও দাবী করতো । সে দ্বীনের উপাসনাদির মধ্যকার 
কিছু উপাসনা যেমন- কা'বা গৃহের হজ্জ করা, সাফা ও মারওয়াঃ 
পর্বতদ্ধয়ের মাঝে সা'য়ী করা, কুরবানী করা, মিনায় অবস্থান গ্রহণ 
করা ইত্যাদি উপাসনাও তারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই 
করতো। কিন্তু, তারা শির্ক করতো বলে তাদের এ সব সৎকর্ম 
তাদের কোন উপকারে আসে নি। বরং তাদের ব্যপারে আল্লাহ 
তা'আলার এ-হুকুম জারী হয়েছিল যে, তারা কাফির ও মুশরিক, 
তাদের জন্যে রয়েছে জাহান্নামের আগুন, যেখানে তারা সবাই 
প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত হয়ে। 


” আল-কুরআন, সূরা ইউনুস : ৩২। 
89 


দ্বিতীয় প্রকার : শির্কে আসগার বা ছোট শির্ক 

শির্কে আসগার এর সংজ্ঞা দান প্রসঙ্গে কোনো কোনো মনীষী 
বলেছেন : “শির্কে আকবার নয় এমন যে-সব কর্মকে শরী'আতের 
‘নস’ অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ দ্বারা শির্ক বলে নামকরণ করা হয়েছে, 
সেগুলোই হচ্ছে শির্কে আসগার । যেমন- কেউ যদি বলে : (০৬ 
৬৯ 5 4)'আল্লাহ আর আপনি যা চান", (৩ ১ ৷ 9 ১) আল্লাহ 
আর আপনি যদি উপস্থিত না থাকতেন তা হলে আমার মহা বিপদ 
হয়ে যেতো"। অনুরূপভাবে আল্লাহ ব্যতীত অপর কারো নামে 
শপথ করা ইত্যাদি।”৭২ 

ড. ইব্রাহীম বুরাইকান এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন : 
নেয়াকে শির্কে আসগর বলা হয়, যেমন- কোন কাজে বা কথায় 
লোক দেখানোর ভাব করা ।”৭৩ 

ইমাম ইবন কাইয়্যিম আল জাওযিয়্যাঃ (৬৯১-৭৫১হিঃ) শির্কে 
আসগার এর উদাহরণ দিতে গিয়ে বলেনঃ “উপাসনায় লোক 
আমি আল্লাহ ও আপনার উপর ভরসা করেছি এমনটি বলা, 


7? আস-শায়খ ‘আব্দুল আযীয আস-সালমান, প্রাগুক্ত; পৃ. ১৭০। 


7, ড. ইব্রাহীম আল-বুরাইকান, প্রাগুক্ত; পৃ.১২৬। 
90 


আল্লাহ ও আপনি না হলে এমনটি হতো। এ সব উদাহরণ 
প্রদানের পর তিনি বলেনঃ শির্কে আসগার কখনও কর্তা ব্যক্তির 
মানসিক অবস্থা ও উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শির্কে আকবারেও 
রূপান্তরিত হতে পারে ।”5 

আমার মতে 'শির্কে আসগার'এর সংজ্ঞা হলো : “এমন সব 
কথা বা কাজ বাহ্যিকভাবে গায়রুল্লাহকে আল্লাহ তা'আলার সাথে 
সমান করে নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়, যদিও এই সমান 
করাটি প্রকৃতপক্ষে কর্তাব্যক্তির উদ্দেশ্য নয়।” 'শির্কে আসগার, 
এর কতিপয় উদাহরণ উপরে বর্ণিত হয়েছে। নিম্নের 
উদাহরণগুলোও তা পরিচয়ের জন্য লক্ষ্যণীয় : যেমন- কোনো 
ব্যক্তির কথা : ‘আল্লাহ আর এই পোষা কুকুরটি না হলে আজ 
রাতে আমার বাড়ীতে চুরি হয়ে যেতো ।” ‘আল্লাহ এবং আপনি না 
হলে আজকে মহা অঘটন ঘটে যেতো । ‘আমি মাটি হাতে নিয়ে 
বা মায়ের নাম নিয়ে বা সন্তানের মাথায় হাত রেখে শপথ করে 
বলছি’ ‘আমি আল্লাহর অনুগ্রহে এবং আপনাদের দু'আয় ভাল 
আছি’ ইত্যাদি ধরনের কথা । 


”, আশ-শায়খ সুলাইমান ইবন 'আবিল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আবদিল 
ওয়াহহাব, তাইসীরুল ‘আযীযিল হামীদ ফী শরহে কিতাবিত তাওহীদ; 
(বৈরুত : আল-মাকতবুল ইসলামী, ১ম সংস্করণ, ১৪০২হি.), পৃ.৪৫; আস- 
শায়খ আব্দুল ‘আযীয আস-সালমান, প্রাগুক্ত; পৃ.১৭০-১৭১। 

91 


এ শির্কটি পূর্বে বর্ণিত 'শির্কে আকবার’ এর চেয়ে কম 
বিপজ্জনক । কেননা, এটি কর্তাব্যক্তিকে ইসলাম থেকে বহিষ্কার 
করে না বা এতে যে শির্কে আকবার হয়ে থাকে, তাও বলা যায় 
না। এর প্রমাণ হলো- হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত হয়েছে যে, “একজন মুসলিম ব্যক্তি স্বপ্নে এক 
ইয়াহুদী ব্যক্তির সাথে সাক্ষাৎ করলে ইয়াহুদী লোকটি তাঁকে 
বললো : ‘তোমরা অত্যন্ত ভাল জাতি যদি না তোমরা শির্ক 
করতে । তোমরা বলে থাকো- আল্লাহ যা চান এবং মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে এ স্বপ্নের কথা বলা হলে তিনি বলেন : 
“আল্লাহর শপথ! আমি তোমাদের এ বিষয় সম্পর্কে সর্বাধিক 
অবহিত আছি, তোমরা সে ভাবে কথা না বলে এ ভাবে বলো : 

ডি ৫ AEA) 

“আল্লাহ তা'আলা যা চান অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যা চান” ।* এ হাদীসটি প্রমাণ করছে যে, 


”ইবনে মাজাহ, সুনান; কিতাবুল : কাফফারাত, বাব নং ১৩; ১/ ৬৮৫ । 
মাজমাউয যাওয়াইদ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, বুখারীর শর্ত অনুযায়ী এ 


হাদীসের সনদ নির্ভরযোগ্য । 
92 


ওয়াসাল্লাম-এর সাহাবীদের মাঝে ‘আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যা চান’, এ-জাতীয় কথা-বার্তা বলার প্রচলন 
ছিল। পরবর্তীতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে এমন কথা বলা থেকে বারণ 
করেন এবং এ ধরনের কথার বদলে নিম্নোক্ত কথা বলতে শিক্ষা 
দেন: 
(০১০২) dhl ০1৩) 
“আল্লাহ তা'আলা এককভাবে যা চান” । 
অনুরূপভাবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বর্ণিত অপর একটি হাদীস দ্বারাও সাহাবীদের মাঝে এ জাতীয় 
কথা বলার প্রচলন থাকার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন : 
“এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সাথে কোন বিষয়ে কথা বলা প্রসঙ্গে বললো : 
(০ hl 2৩৩) 
‘আল্লাহ এবং আপনি যা চান, । 
লোকটির এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন : 
amy 481০৩০৩৩১১০ 4৪১ ৭৬৯ 


76 


, তদেব। 
93 


“তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিলে? বরং একমাত্র 
আল্লাহ যা চেয়েছেন ।” 

এখন কথা হলো: এ জাতীয় কথা-বার্তা যদি তার কথককে ইসলাম 
থেকে বের করে দেয়ার মত অপরাধ হতো, তা হলে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকেই অন্যান্য শিকী কর্মকাণ্ড 
নিষেধ করার সাথে সাথে এ ধরনের কথা বলাও নিষেধ করে 
দিতেন। কিন্তু তা বিলম্বে নিষেধ করাতে প্রমাণিত হয় যে, এ 
জাতীয় কথা অপরাধের দিক থেকে শির্কে আকবার’ এর মত বড় 
অপরাধ নয়। তবে তা যে সাধারণ অপরাধের মত একটি অপরাধ, 
তা বলার অপেক্ষা রাখে না।* তবে এথেকে বিরত থাকলে এর 
দ্বারা যে আল্লাহর তাওহীদের হেফাযত ও সংরক্ষণ হয়, তা বলা-ই 
বাহুল্য ।* এ অপরাধ থেকে তাওবা করা ছাড়া কেউ মৃত্যুবরণ 
করলে আল্লাহ তা'আলা ইচ্ছা করলে নিজ থেকে তা মাফ করে 
দিতে পারেন। অথবা এমন অপরাধী ব্যক্তি শাফা'আতের সুবিধা 
পেয়ে হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর শাফা'আত পেয়ে মুক্তি পেতে পারে। নতুবা অপরাধের 


”. ইবনে কাছীর, তাফছীরুল কুর'আনিল 'আযীম; (বৈরুত : দ্বারুল মা'রিফাহ, 
১ম সংস্করণ, ১৯৮৭ খ্রি.), ১/৬০। 
7৯, ড. ইব্রাহীম বুরাইকান, প্রাগুক্ত; পৃ১২৮। 
?, ইবনে কাছীর, প্রাগুক্ত; ১/৬০। 
94 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কোনো মুপ্মিন ও 
ফেরেশতাদের শাফা'আত পেয়ে জাহান্নাম থেকে বের হয়ে 
বেহেশতে প্রবেশের সুযোগ পাবে। 
তৃতীয় প্রকার : শির্কে খফী বা গোপন শির্ক 

গোপন শির্ক হচ্ছে সেই সব শির্ক, যার মধ্যে আল্লাহ 
তা'আলা এবং সৃষ্টির মাঝে সমকক্ষতার গন্ধ পাওয়া যায়। তবে তা 
শির্কে আকবার না শির্কে আসগারের অন্তর্গত, তা 
সন্দেহাতীতভাবে বলা যায় না। এ জন্যে যে, ব্যক্তির মুখের কথা 
ও তার অন্তরে কী ইচ্ছা রয়েছে তা জানার কোনো উপায় নেই।৮* 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের শির্কের প্রতি 
ইঙ্গিত করেই বলেছেন : 

না 

“এটা পিপীলিকার ধীর পদক্ষেপের চেয়েও গোপন।”৮১ 

কর্তাব্যক্তির মনের অবস্থার পরিপ্রেক্ষিতে এ প্রকার শির্কের 
সাথে উপর্যুক্ত দু'টি শির্কের সম্পর্ক থাকার কারণে কোনো কোনো 
মনীষী এটাকে শির্কে আসগার এর মধ্যেই গণ্য করেছেন। এ 


৯, ড. ইব্রাহীম বুরাইকান, প্রাগুক্ত; পৃ.১২৭। সংক্ষিপ্ত আকারে। 


১, আহমদ ইবন হাম্বল, প্রাগুক্ত; ৪8/৪০৩। 
95 


সালমান শির্ককে মোট তিন ভাগে বিভক্ত না করে দু'ভাগে বিভক্ত 
করে শির্কে খফীকে শির্কে আসগারের মধ্যেই গণ্য করেছেন।*২ 
আমার মতে শির্কের প্রকার বর্ণনা প্রসঙ্গে শেখ “আব্দুল 
“আযীয যে মত পোষণ করেছেন সেটাই সঠিক। কারণ, যারা 
শির্ককে তিন ভাগে বিভক্ত করেছেন তারা তৃতীয় প্রকার শির্ককে 
দ্বিতীয় প্রকার শির্ক থেকে ভিন্নভাবে পরিচয় করার জন্যে পৃথক 
কোনো উদাহরণ পেশ করেন নি। তাদের আলোচনা পড়লে মনে 
হয় যেন শির্কে খফী অতি গোপন থাকার কারণে তারা দ্বিতীয় 
প্রকারের মধ্য থেকেই তৃতীয় প্রকার শির্কের জন্ম দিয়েছেন। 
প্রকৃতপক্ষে এ বিভক্তির মাঝে তেমন কোনো লাভ নেই কারণ; 
শর'য়ী হুকুমের দিক থেকে শির্কে আসগার ও শির্কে খফী যে 
একই পর্যায়ভূক্ত, এ বিষয়ে কারো দ্বিমত নেই। কাজেই দেখা 
যাচ্ছে যে, এ দু'টি শির্ককে মূলত যে কোনো একটি নামে 
নামকরণ করাই যুক্তিযুক্ত ছিল। অথবা শির্কে আকবার নয় এমন 
যাবতীয় শির্ককে এ দু'টি নামে নামকরণ করা যেতো। শির্কে 
আসগার এ বিবেচনায় যে, তা শির্কে আকবর এর চেয়ে নিম্ন 
পর্যায়ের, আর শির্কে খফী এ বিবেচনায় যে, এ শির্কটি বক্তার 


১, আশ-শায়খ ‘আব্দুল ‘আযীয আস-সালমান, প্রাগুক্ত; পৃ. ১৭০, ১৭১। 
96 


মনের গভীরে গোপন থাকায় তা শির্কে আকবার না আসগার এর 
অন্তর্গত- তা নিরূপণ করা খুবই কঠিন ব্যাপার। 

শির্কে আকবার ও শির্কে আসগার এর মধ্যে পার্থক্য 
শির্কে আকবার ও আসগারের মধ্যে পার্থক্য নিম্নরূপ : 

১. অপরাধের দিক থেকে শির্কে আকবার সবচেয়ে বড় অপরাধের 
অন্তর্গত। আর শির্কে আসগার সাধারণ কবীরা গুনাহের 
অন্তর্গত। 

২. শির্কে আকবার কর্তাব্ক্তিকে ইসলাম থেকে বহিষ্কার করে 
দেয়। সে নিজেকে মুসলিম বলে দাবী করে থাকলেও বা 
ধর্মীয় কাজ-কর্ম করলেও আল্লাহ তা'আলা ও রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিতে সে মুসলিম 
থাকতে পারে না। কিন্তু শির্কে আসগার কর্তাব্যক্তিকে ইসলাম 
থেকে বহিষ্কার করে না। 

৩. একটি শির্কে আকবার মুমিনের অতীতের যাবতীয় নেক 
আমল ধ্বংস করে দেয়। শির্কে আসগার শুধু সংশ্লিষ্ট 
আমলকেই ধ্বংস করে। অন্য আমলকে নয়। 

৪. শির্কে আকবার থেকে তওবা করতে না পারলে তা 
কর্তীব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী করে দেয়। সে 
ব্যক্তি সম্পূর্ণরূপে আল্লাহ তা'আলার ক্ষমার অযোগ্য হয়ে যায়। 


97 


আর শির্কে আসগার থেকে তাওবা না করলেও তা আল্লাহ 
তা'আলার ক্ষমাযোগ্য অপরাধ । 

৫. শির্কে আকবার থেকে তাওবা না করলে এবং নতুন করে 
ইসলামে প্রবেশ না করলে ইসলামী আদালতের রায় অনুযায়ী 
কর্তাব্ক্তির জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা থাকবে না। 
তবে শির্কে আসগারের কর্তাব্যক্তি ফাসিক মুমিন হওয়ার 
কারণে ইসলামী রাষ্ট্রের কাছে তার জীবন ও সম্পদের 
নিরাপত্তা থাকবে। 

শির্কে আকবার এর প্রকার : 
শির্কে আকবার এর প্রকার বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন মনীষী 

বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। আল্লামা শাহ ইসমাঈল 

শহীদ **এটিকে মোট চার প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো 
হচ্ছে : 


৪, শাহ ইসমাঈল শহীদ, শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী এর নাতী 
ছিলেন। তিনি ১১৯৩ হিজরীতে জন্ম গ্রহণ করেন। একজন প্রখ্যাত 
“আলেমে দ্বীন ছিলেন। শির্ক ও বেদ"'আতের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী 
নেতা ছিলেন। তাঁর গুরুত্বপূর্ণ লেখনীর মধ্যে রয়েছে: “তাকবিয়াতুল ঈমান 
ওয়া তাজকিরাতুল ইখওয়ান' গ্রন্থ। তৎকালীন সময়ে শিখ ধর্মাবলম্বনকারীরা 
পাঞ্জাব প্রদেশের মুসলিমদের উপর অমানবিক অত্যাচার চালালে স্যার 


সৈয়্যিদ আহমদ ব্রেলভী এর নেতৃত্বে ইসলামের প্রসার ও মুসলিমদের মুক্ত 
98 


১. জ্ঞানগত শির্ক (4. ও 4০51) 
২. পরিচালনাগত শির্ক (5,০৭ 3 5.5) 
৩. উপাসনাগত শির্ক (০১৬০) 3 5.) 
৪. অভ্যাসগত শির্ক (০।১৬]। 3 4/২1) ৮? 
মুবারক ইবন মুহাম্মদ আল-মীলী এটাকে অন্য 
আরো চার প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে : 

, শিকুল এহতিয়ায (৬০। এ), এর সংজ্ঞা প্রদান প্রসঙ্গে 
তিনি বলেন : আল্লাহ ব্যতীত অপর কারো কোনো বস্তুর 
উপর স্বয়ংসম্পূর্ণ মালিকানা রয়েছে বলে বিশ্বাস করাকে 
শির্কুল এহতিয়ায বলা হয়। 

২. শিকুশি শিয়া (৬৩) এ এ), এ বিশ্বাস পোষণ করা যে, এ 
জগতের কোনো বস্তুতে আল্লাহ ব্যতীত অপর কারো একচ্ছত্র 
মালিকানা না থাকলেও কোনো কোনো বস্তুতে আল্লাহর সাথে 


করার জন্য শিখদের বিরুদ্ধে পরিচালিত একাধিক যুদ্ধে অংশ গৃহণ করে 
১২৪৬ হিজরীতে বালাকোটের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। 
শাহ ইসমাঈল শহীদ, তাক্ববিয়াতুল ঈমান; (দেওবন্দ : মাকতাবা থানভী, 


সংস্করণ বিহীন, ১৯৮৪ খ্রি.), পৃ. ২৯-৫৬। 
99 


অন্যের যৌথ মালিকানা রয়েছে। যদিও উভয়ের মাঝে অবস্থান 
ও মর্যাদার দিক থেকে বিরাট পার্থক্য রয়েছে। 

৩. শিকুল এ'য়ানত (২০) এ এ), এ বিশ্বাস পোষণ করা যে, এ 
জগতের কোন কিছুতে আল্লাহ ব্যতীত অন্য কারো মালিকানা 
বা শরিকানা না থাকলেও এর কোনো কোনো বিষয়াদি 
পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী রয়েছে। 

৪. শিকুশি শাফা'আত (২০১৬]। এ =), এ বিশ্বাস পোষণ করা যে, 
আল্লাহ তা'আলার দরবারে তাঁর বান্দাদের মাঝে এমন 
কতিপয় বান্দাও রয়েছেন যারা তাঁদের মর্যাদার বদৌলতে 
শাফা'আতের মাধ্যমে নিজ নিজ ভক্ত অনুরক্তদের আল্লাহর 
পাকড়াও থেকে নাজাত দিতে সক্ষম ৷ 
তিনি তাঁর এ চার প্রকার শির্ক প্রমাণের জন্যে কুরআনুল 

কারীমের নিম্ন বর্ণিত আয়াতটি উপস্থাপন করেছেন। আল্লাহ 

তা'আলা বলেন : 


৯. মুবারক ইবন মুহাম্মদ আল-মীলী, আশশির্কু ওয়া মাজাহিরুহু; (মদীনা : 
আল-জামি'আতুল ইসলামিয়্যাঃ, ১ম সংস্করণ, ১৪০৭হি.), পৃ. ৬৫, ৬৬। 
100 


SEE 555 4০ 58৫৮5 ও এ 995 ৩5 Es ওত 4) 
৩5৩ 30 ও 2৬5 ৩৪14 AG Is ৩৫4৪ SG জা SN; 
[oY Ll HA 9১82 312 iif 
“আল্লাহ তা‘আলা ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য বলে 
ধারণা করেছ তারা আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণ 
ওজনের কিছুরও মালিক নয়, এতে তাদের কোন শরীকানাও নেই, 
তাদের মধ্য থেকে কেউ আল্লাহর সাহায্যকারীও নয়, যার জন্য 
তিনি শাফা'আতের অনুমতি দেবেন কেবল সে ব্যতীত কারো 
শাফা'আত কারো জন্যে উপকারে আসবে না।”৬ 
তিনি এ আয়াতটি উদ্ধৃত করে বলেন : এ আয়াত থেকে 
শির্কের কোন প্রকারই বাদ পড়ে যায় নি।”' 'আল-ঈমান ওয়া আ- 
ছা-রুহু ওয়া আশ শির্কু ওয়া মাজাহিরুহু" কিতাবের লেখকও 
অনুরূপ দাবী করেছেন।*৮ তবে উপর্যুক্ত আয়াত নিয়ে গভীরভাবে 
চিন্তা করলে দেখা যায় যে, এ আয়াতে মূলত পরিচালনাগত শির্ক 
সম্পর্কেই আলোকপাত করা হয়েছে, যা আল্লাহর রুবৃবিয়্যাতের 
বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত শির্ক। এতে মহান আল্লাহ চার 


*. আল-কুরআন, সূরা আস-সাবা : ২২। 
+. তদেব। 


৯. জাকারিয়া আলী ইউসুফ, প্রাগুক্ত; পৃ. ৮০। 
101 


প্রকারের পরিচালনাগত ধারণার শির্কের প্রতিবাদ করেছেন। তিনি 
কাফিরদের বলে দিয়েছেন যে, যাদেরকে তোমরা তোমাদের 
ইহকালীন কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের মালিক বলে ধারণা 
কারণ; কোন বস্তুর মালিক তার মালিকানার অবস্থানুযায়ী সে বস্তুটি 
পরিচালনা বা তাতে হস্তেক্ষেপ করে থাকে । আর কোন বস্তুতে 
কারো মালিকানা সর্বোচ্চ চার ধরনের হতে পারে : 
১. হয়তো কেউ এ জগতের কোন বস্তুর পরিপূর্ণ মালিক হবে, 
ফলে সে তার মালিকানাধীন বস্তুটি যেমন ইচ্ছা পরিচালনা 
করবে। 


২. কোন কিছুতে কারো পরিপূর্ণ মালিকানা না থাকলে হয়তো এর 
কোন কিছুতে কারো শরীকানা থাকতে পারে এবং সে 
অনুযায়ী সে তা পরিচালনার ক্ষেত্রে শরীক হতে পারে। 

৩. কোন কিছুতে কারো কোন মালিকানা বা শরীকানা কোনটাই না 
সাহায্যকারী হতে পারে। 

৪. তাও যদি না হয়, তবে হয়তো বা কেউ নিজের মর্যাদার 
উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হতে পারে এবং তার সুপারিশ ও 
উপদেশ অনুযায়ী কিছু পরিচালিতও হতে পারে। 


102 


তোমরা যাদেরকে তোমাদের ভাগ্যের কল্যাণ ও অকল্যাণের 

মালিক বলে ধারণা করে বসেছো, তারাতো উক্ত এ চার ধরনের 

মালিকানার কোনোটিরই মালিক নয়; সুতরাং তারা কিভাবে 
তোমাদের কল্যাণার্জন বা অকল্যাণ দূরীকরণে কাজ করবে? এর 
দ্বারা বুঝা যাচ্ছে যে, উপর্যুক্ত আয়াতে কেবল পরিচালনাগত 
উপাসনাগত ও অভ্যাসগত শির্ক সম্পর্কে এ আয়াতে কোন 
আলোকপাত করা হয় নি। কাজেই মুহাম্মদ ইবন মুবারক আল- 
মীলী উপরে যে দাবী করেছেন, তা যথার্থ বলে মনে হয় না। 

আবুল বাকা আল-হানাফী আবার শির্ককে অন্য আরো ছয় 
ভাগে বিভক্ত করেছেন। সেগুলো নিম্নরূপ : 

১. শিকুল ইস্তেকলাল (১০... এ =) : এর সংজ্ঞা প্রসঙ্গে তিনি 
বলেন : আল্লাহর পাশাপাশি আরো দু'জন স্বয়ংসম্পূর্ণ শরীক 
থাকার ধারণা পোষণ করাকে 'শিরুল ইস্তেকলাল বলা হয়। 
যেমন- অগ্নিপূজকদের শির্ক; তারা যাবতীয় কল্যাণের 
নামক দেবতার কর্ম বলে মনে করতো । 


103 


২. শির্কৃত তাবয়ীদ (এ৷ এ) : একাধিক উপাস্য থেকে এক 
উপাস্য গঠন করাকে “শিকুতি তাবয়ীদ' বলা হয়। যেমন- 
খিষ্টানদের শির্ক। তারা বলে : আল্লাহর তিনটি অংশ রয়েছে, 
যথা : পিতা, পুত্র ও রুহুল কুদুস অথবা মরয়ম, ঈসা ও 
রুহুল কুদুস। এই তিনে মিলে হলেন এক আল্লাহ, অর্থাৎ 
আল্লাহ তিন ইলাহের তৃতীয় জন। 

৩. শিকুতি তাকলীদ (| এ =) : অন্যের অনুসরণে 
যেমন- আরব জনগণের শির্ক, তারা তাদের পূর্বপুরুষদের 
অনুসরণে মূর্তি পূজা করতো। 

৪. শিকুতি তাকরীব (-৯১৪এ। এ/৯) : আল্লাহ তা'আলার নিকটবর্তী 
তাকরীব বলা হয়। যেমন- আরবের মুশরিকরা বলতো : 

[৮:৮0] ধর) 40413551304) 
“আমরা দেবতাদের উপাসনা কেবল এ-জন্যেই করছি যে, 
তারা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর নিকটবর্তী করে 
দেবে ।”৮৯ 


*? আল-কুরআন, সূরা আয-যুমার : ৩। 
104 


৫. শিকুল আসবাব (৬. এ এ) : কোনো বিষয় আল্লাহর 
কারণে হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে 
তা হয়েছে বলে বিশ্বাস করা বা বলাকে শিকুল আসবাব বলা 
হয়। যেমন- প্রকৃতিবাদীদের শির্ক, যারা এ-জগত সুষ্ঠুভাবে 
পরিচালিত হওয়ার জন্য আল্লাহর পরিকল্পনাকে স্বীকার না 
করে প্রকৃতিকেই এর পরিচালক বলে মনে করে। 

৬. শির্কুল আগরাদ (০০।১৩। এ,৯) : গায়রুল্লাহের সন্তুষ্টির 
ড. ইব্রাহীম বুরাইকান শির্কে আকবারকে অপর আরো ছয় 

প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে : 

(১) আহ্বানগত শির্ক (২) উদ্দেশ্যগত শির্ক (৩) আনুগত্যগত 

শির্ক (8) ভালোবাসাগত শির্ক (৫) ভয়ভীতিগত শির্ক (৬) 

ভরসাগত শির্ক ।৯, 


%, মুবারক ইবন মুহাম্মদ আল-মীলী, প্রাগুক্ত; পৃ. ৬৬। তিনি এ প্রকারগুলো 
আবুল বাকা এর ৩৬ নামক গ্রন্থ থেকে উদ্ধৃত করেছেন। অনুরূপভাবে 
দেখুন : আহমদ রূমী, মাজালিসুল আবরার; (করাচী : দ্বারুল এশা'আত, 
সংস্করণ বিহীন, সন বিহীন), ১৫০। 


” ড. ইব্রাহীম বুরাইকান, প্রাপ্তক্ত; পৃ. ১২৮-১৩৮। 
105 


বিভিন্ন মণীষীগণ শির্কে আকবার এর প্রকার সম্পর্কে যা 
বলেছেন সেগুলো নিয়ে একটু ভাবলে দেখা যায় যে, আবুল বাক্কা 
কর্তৃক বর্ণিত প্রকারসমূহের মধ্যকার প্রথম, দ্বিতীয় ও পঞ্চম 
প্রকার মূলত পরিচালনাগত শির্কের অন্তর্গত। পঞ্চম প্রকারটি 
পরিচালনাগত শির্কের অন্তর্গত হওয়ার বিষয়টি নিতান্তই পরিষ্কার । 
প্রথমটি পরিচালনাগত শির্কের অন্তর্ভুক্ত এভাবে যে, অগ্নিপূজকরা 
ভাল ও মন্দ সৃষ্টির কর্ম পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ দুই ইলাহে 
বিশ্বাস স্থাপন করেছে। আর দ্বিতীয়টি এর অন্তর্ভুক্ত এভাবে যে, 
খিষ্টানরা আল্লাহকে তিন ইলাহের একজন বলে বিশ্বাস করে এবং 
এক ইলাহ গঠনের ক্ষেত্রে এ তিন ইলাহের কার্যকর প্রভাব রয়েছে 
বলে মনে করে। অবশিষ্ট তৃতীয় ও চতুর্থ প্রকার উপাসনাগত 
শির্কের অন্তর্গত এবং ষষ্ঠ প্রকারটি শির্কে আসগার এর অন্তর্ভুক্ত 

ড. বুরাইকান কর্তৃক বর্ণিত প্রকারগুলোর প্রতি লক্ষ্য করলে 
দেখা যায় যে, একমাত্র দ্বিতীয় প্রকারটি ব্যতীত অবশিষ্ট সকল 
একক কোনো অস্তিত্ব নেই কারণ; উদ্দেশ্যতো সর্বদাই কোনো কর্ম 
ও উপাসনার সংগী হয়ে থাকে মানুষ যে উদ্দেশ্যে যে কর্ম করে 
277 

আল্লামা ইসমাঈল শহীদ কর্তৃক বর্ণিত প্রকারগুলোর প্রতি 
টিনা 

106 


সমর্থিত, কেননা; কুরআনুল কারীম অবতীর্ণ হওয়ার যুগে আরব 
সমাজে যে সব শির্কের প্রচলন ছিল, তা এ-চার প্রকার শির্কের 
অন্তর্গত ছিল। সে জন্যেই কুরআন ও হাদীসে এ চার প্রকার 
শির্কেরই সমালোচনা করা হয়েছে। যেহেতু আল্লামা ইসমাঈল 
শহীদ কর্তৃক বর্ণিত প্রকারগুলো কুরআন ও হাদীসের বর্ণনা দ্বারা 
সমর্থিত, সেহেতু আমার দৃষ্টিতে শির্কে আকবারকে এ চার প্রকারে 
বিভক্ত করাই অধিক যুক্তিযুক্ত। আর সে জন্যেই ইনশা আল্লাহ 
নিম্নে আমরা শির্কে আকবারকে উক্ত চার প্রকারেই বিভক্ত 
করবো। 


শির্কে আকবার এর প্রথম প্রকার : জ্ঞানগত শির্ক | 3 4,210) 
আমরা যত কিছুই জানি না কেন আমাদের সকলের জ্ঞানের 
সমষ্টি আল্লাহ তা'আলার জ্ঞানের তুলনায় মহা সমুদ্রের একবিন্দু 
পানিরও সমতুল্য নয় কারণ; মহান আল্লাহর জ্ঞান হচ্ছে তাঁর 
সন্তাগত ব্যাপার, আর আমাদের জ্ঞান হচ্ছে অর্জনগত ব্যাপার 
তিনি আমাদেরকে অনুগ্রহ করে পণ্ডেন্দ্রয়*, ইলমে জরুরী৯* ও 


৮, 2০৯৪ ০০5: পঞ্ছেন্দ্িয়কে 'আলহাওয়াসসুল খামসাঃ, বলা হয়। 
‘হাওয়াছ’ শব্দটি ‘হাছ্ছাতুন’ শব্দের বহুবচন। এর অর্থ ইন্দ্রিয়। যার দ্বারা 
কোন বস্তু সম্পর্কে ধারণা লাভ করা হয় তাকে 'হাওয়াছ' বলা হয়। তা 
দু'প্রকার: প্রকাশ্য ও অপ্রকাশ্য। প্রকাশ্য ইন্দ্রিয় হলো পাঁচটি, যথা : চক্ষু, 


কর্ণ, নাসিকা, জিহবা ও স্পর্শ । একইভাবে অপ্রকাশ্য ইন্দ্রিয়ও পাঁচটি, যথা: 
107 


93 


45541 ১০১%। কোন বস্তুর আকৃতি অনুধাবনের শক্তিকে 'আল-হাওয়াচ্ছুল 


মুশতারাক' বলা হয়। ৬৪. : অনুধাবনকৃত আকৃতির সংরক্ষণের স্থানকে 
‘খায়াল’ বলা হয়। 2০০ : সংরক্ষণ স্থানের পরিচালনাকারী শক্তিকে 
“আল-মুতাসাররিফাহ' বলা হয়। ২৯1: এমন এক শক্তি যা ব্যক্তিগত 
বোধসমূহকে অনুধাবন করে। 4৮১৩। : ধারণা শক্তিকে অনুধাবনের 
খাজানাকে “হাফেজা, বলা হয়। তর্ক শাস্ত্রবিদদের পরিভাষায় এ 
পঞ্চেন্দীয়কে '০৬০১ বলা হয়। দেখুন : মাওলানা নূর কলীম, ব্রেলভী 
মাযহাব আওর ইসলাম; (ফয়সালাবাদ : মাকতাবা দারুল “উলুম ফয়যে 
মুহাম্মদী, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃঃ. ৮৭-৮৯। 


. ১১০৩ | : কোন বিষয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই যে জ্ঞান অর্জিত 


হয়, সে জ্ঞানকে 'আল-ইলমুদ দরূরী' বলা হয়। তর্কশাস্ত্রবিদগণ এ জ্ঞানকে 
৷ 2-০১ বলে থাকেন। যা সাত প্রকার : ১. ৩৬৫ : প্রথম 
দৃষ্টিতেই যে জ্ঞান অর্জিত হয়, তাকে 'বদেহিয়্যাত' বলা হয়। ২. ০৬. 
যে শক্তির সাহায্যে বুদ্ধি অতি দ্রুত কোন বস্তুকে অনুধাবন করতে পারে, 
তাকে “হিসসিয়্যাত'্বলা হয়। ৩.০) : হিসসিয়্যাত এর নিকটবর্তী 
একটি শক্তিকে “বিজদানিয়্যাত' বলা হয়। ৪. ০১০৮১ : যে সকল ব্যপারে 
দৃঢ় বিশ্বাস অর্জনের জন্যে অন্যান্য মাধ্যমের প্রয়োজন হয়, সে-গুলোকে 
“ফিতরিয়্যাত' বলা হয়। ৫.৬ : যে শক্তির সাহায্যে মানুষ কোন 
বস্তুকে পরিচয় করতে পারে, তাকে 'হাদাসিয়্যাত' বলা হয়। এ শক্তিকে 
“ফারাসত'ও বলা হয়ে থাকে। মুল্লা ‘আলী ক্বারী আল-হানাফীর মতে 
'ফারাসত' এর মূল হচ্ছে: তা অন্তরে হঠাৎ করে উদিত হয়ে এমনভাবে 


জেঁকে বসে যেমন সিংহ শিকারের উপর জেঁকে বসে। মুল্লা “আলী আল- 
108 


ইস্তেদলালী** এর সাথে জ্ঞান ও বুদ্ধিকে ব্যবহার করে কিছু 
জ্ঞানার্জনের তৌফিক দিয়েছেন বলেই আমরা কিছু জানতে পারি। 
আমাদের অসাক্ষাতে ও পিঠের পিছনে যা কিছু ঘটে, সে সম্পর্কে 
কেউ সংবাদ না দিলে আমরা কিছুতেই তা জানতে পারি না বলে 
এ সব আমাদের সম্পূর্ণ অজানা ও অদৃশ্য থেকে যায়। এ ক্ষেত্রে 
নবী, রাসূল, অলি ও সাধারণ মানুষ সকলেই সমান মানুষের জন্য 
যা অজানা ও গায়েব তা দু'ভাগে বিভক্ত : 


এক. রেসালত ও এর সংশ্লিষ্ট বিষয়াদি 
দুই. সাধারণ বিষয়াদি 

নবী ও রাসূলগণ রেসালত ও এর সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে 
সংবাদ পেতেন আল্লাহ তা'আলার পক্ষ থেকে প্রত্যাদেশ বা 


ক্বারী আল-হানাফী, শরহু কিতাবিল ফিকহিল আকবার; প্রাগুক্ত; পৃ. ১১৫। 
৬. ৩৬,৫ : যা অভিজ্ঞতার আলোকে জানা যায়, তাকে “ মুজাররাবাত' বলা 
হয়। ৭. ।৮1৯০ : বিভিন্ন স্থানের অসংখ্য মানুষের একমত্যের ভিত্তিতে যা 
জানা যায়, তাকে 'মুতাওয়াতিরাত" বলা হয়। এ শর্তে যে, তাদের মিথ্যার 
উপর একমত হওয়া বুদ্ধির কাছে অসম্ভব বলে মনে হয়। 

৮.১ | : এটি এমন এক জ্ঞানকে বলা হয় যার মাধ্যমে অপর বস্তু 
পরিচয়ের ব্যপারে দলীল পেশ করা হয়। যেমন- জ্যোতির্বিজ্ঞান, বালুকণার 
বিভিন্নতার জ্ঞান, ওঁষধের নীতিমালা, গণিতবিদ্যা, টেলিযোগাযোগ ও 


ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির সংকেতসমূহ জানার জ্ঞান। 
109 


ইলহাম অথবা সত্য স্বপ্নের মাধ্যমে । আর পার্থিব বিষয়ের সাথে 
সম্পর্কিত ব্যপারে সংবাদ পেতেন একইভাবে প্রত্যাদেশ বা 
ইলহাম অথবা সত্য স্বপ্ন বা স্বচক্ষে দেখা কোনো মানুষের সংবাদ 
প্রদানের মাধ্যমে । নবী ব্যতীত অন্যান্য সকল মানুষগণ অজানা 
বিষয়ের সংবাদ আল্লাহর ইচ্ছা হলে কখনও বা ইলহাম কখনও বা 
সত্য স্বপ্ন, কখনও বা স্বচক্ষে দেখেছে এমন কোনো মানুষের 
মাধ্যমে পেতে পারেন। 

মোটকথা : যা কিছু আমাদের অসাক্ষাতে সংঘটিত হয় তা-ই 
অদৃশ্য বা গায়েবের অন্তর্গত বিষয়। এ সম্পর্কে অবহিত হওয়া 
কোনো মানুষেরই স্বভাব, প্রকৃতি ও তাদের গুণাবলীর মধ্যকার 
বিষয় নয়; বরং তা আল্লাহর একচ্ছত্র অধিকারভূক্ত বিষয়। তিনি 
অগ্রাধিকারের ভিত্তিতে তা তাঁর নিজের জন্যেই রেখে দিয়েছেন। 
এটি তাঁর সত্তাগত গুণের অন্তর্গত বিষয়। মহান আল্লাহ এ জাতীয় 
গুণের একচ্ছত্র অধিকারী হয়েছেন বলেই তিনি আমাদের রব বা 
প্রতিপালক । তাঁর এ সব গুণ রয়েছে বলেই আমরা প্রকাশ্য ও 
গোপনে যা কিছুই করি না কেন তিনি তা সম্যকভাবে অবহিত 
রয়েছেন। তাঁর সৃষ্টির কেউ এ গুণের কম-বেশী অধিকারী হতে 
পারলে সে তো তাঁর এ বিশেষগুণের সাথে শরীক হয়ে যাবে। সে 
জন্যে তিনি কস্মিনকালেও তাঁর কোন সৃষ্টিকে এ গুণের নূন্যতম 
অধিকারীও করেন না। 


110 


গায়েবের যাবতীয় চাবিকাঠির একচ্ছত্র মালিক হলেন 
তিনিই। সে জন্য তিনি কুরআনুল কারীমে বলেন : 
৩ হা এরা ও ৩ 6 NLS I জরা ৬ 4০55 } 
০৯০ উঠ 5৭) Ns ৬৪ ০৬ ও পু NG এক ২ 355 ০5 8২ 
[০৭ NO 35৫ ৩ ও 8 
তিনি ব্যতীত তা কেউ জানে না, স্থলে ও জলে যা কিছু রয়েছে 
তিনি তা অবগত রয়েছেন, গাছের একটি পাতা পড়লেও তিনি তা 
জানেন, পৃথিবীর অন্ধকার অংশে কোন শব্যকণা বা কোন আদ্র বা 
শুষ্ক বস্তু পতিত হলে তাও প্রকাশ্য গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে।”* 
আল্লাহ তা'আলা তাঁর গায়েব সম্পর্কে জানার ব্যাপারে উক্ত 
আয়াতে উদাহরণস্বরূপ যা কিছুর বর্ণনা দিয়েছেন, কোনো মানুষের 
পক্ষে- তিনি যত বড় মর্যাদারই অধিকারী হোন না কেন- আল্লাহ 
বা অপর কোনো মানুষ তা স্বচক্ষে দেখে তাকে তা জানিয়ে না 
দিলে তার পক্ষে তা নিজ থেকে কোনোভাবেই জানা সম্ভবপর 
নয়। গায়েবের জ্ঞান বলতে কেবল আখেরাতের সাথে সম্পর্কিত 
বিষয়কেই বুঝায় না; বরং গায়েব বলতে সে সকল বিষয়ও বুঝায়, 
যা আমাদের অসাক্ষাতে বা পিঠের পিছনে সংঘটিত হয়, যদিও 


*, আল-কুরআন, সূরা আল-আন“আম : ৫৯। 
111 


অপর কারো সামনে তা সংঘটিত হওয়ার কারণে সে ব্যক্তির 
নিকট তা গায়েব নয়। কিন্তু আল্লাহর ব্যাপার হলো সম্পূর্ণ স্বতন্ত্র, 
তিনি হলেন : 
[02 (EE ৩2৯ 
“সকল গায়েব ও উপস্থিতের জ্ঞানী।”৯* 
কোন বস্তুর হাযির বা গায়েব হওয়া মূলত আমাদের 
বিবেচনায়, আল্লাহর বিবেচনায় গায়েব ও হাজির বলতে কিছুই 
নেই, কেননা; সব কিছুই তাঁর কাছে উপস্থিত বা হাজির । এমন 
কোনো বস্তু নেই যা তাঁর জ্ঞান ও দৃষ্টির বাইরে থাকতে পারে। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গায়েব জ্ঞান: 
গায়েব সম্পর্কে আল্লাহ তা'আলা ব্যতীত অপর কেউ কিছুই 
জানে না, সে সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন : 
ওরা 9১555 ৩5 HN এরা ENG না ও ৩ তু 39) 
[7০] 8 8) 93 
“আপনি বলুন: আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা রয়েছে 
আল্লাহ ব্যতীত তাদের কেউই গায়েব জানে না, আর তারা কখন 
পুনরুথিত হবে তাও তারা জানে না।”৯* 


*, আল-কুরআন, সূরা আল-হাশর : ২২। 
”. আল-কুরআন, সূরা আন-নামল : ৬৫। 
112 


এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, গায়েব সম্পর্কে অবগত 
হওয়া কেবল আল্লাহ তা*আলারই বৈশিষ্ট্য। এ ক্ষেত্রে তাঁর সৃষ্টির 
মধ্যকার কারো কোনো অংশীদারিত্ব নেই। পুনরুথানের বিষয়টি 
গায়েবের অন্তর্গত একটি বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ বিষয়ের সত্যতা সম্পর্কে জনগণকে সংবাদ দিয়ে 
থাকলেও এটি কখন সংঘটিত হবে, সে সম্পর্কে তিনিও কোনো 
সুনির্দিষ্ট জ্ঞান রাখেন না। তিনি তাঁর এই অজ্ঞতাকে জনগণের 
সম্মুখে পরিষ্কার ভাষায় বলে দেয়ার জন্যে আল্লাহ বলেন : 
তুর 05 Ss le এ 0 ০ If মো ৬ এসএ 

[/%:-১1১০১] 5 ১1৩৪) 

“আপনাকে তারা কেয়ামত সংঘটিত হওয়ার সময় সম্পর্কে 
জিজ্ঞেস করে, আপনি তাদের বলুন: এর জ্ঞান রয়েছে কেবল 
আমার প্রতিপালকের নিকট, তিনি ব্যতীত এর সময় কেউই 
বলতে পারে না৷” 

এ ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
জীবনে এমন সব বাস্তব অসংখ্য উদাহরণ রয়েছে যা পরিষ্কারভাবে 
এ কথাই প্রমাণ করে যে, তিনি গায়েব সম্পর্কে আদৌ কিছুই 


* আল-কুরআন, সূরা আল-আ'রাফ : ১৮৭। 
113 


জানতেন না। তাঁর জীবনের বিবিধ ঘটনাপঞ্জীর মধ্য থেকে নিম্নে 
চারটি উদাহরণ পাঠকগণের বুঝার সুবিধার্থে তুলে ধরা হলো : 
অপবাদের ঘটনা ৬১১। 2.০: 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী 
উম্মুল মু'মিনীন আয়েশা রাদিয়াল্লাহু “আনহার উপর “বনু 
মুসতালিক' যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পথে মুনাফিকরা একজন 
নিরপরাধ সাহাবীর সাথে ব্যভিচারের মিথ্যা অভিযোগ উত্থাপন 
করেছিল। সাধারণ জনগণের মাঝে এ নিয়ে অনেক তোলপাড় 
শুরু হয়েছিল। এমনকি এ নিয়ে কিছু সাধারণ মুসলিমরাও কথা 
বলাবলি শুরু করেছিল। ঘটনার সত্য-মিথ্যা না জানার ফলে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে অনেকটা 
সন্দিহান হয়ে পড়েছিলেন। অবস্থা বেগতিক দেখে তিনি শেষ 
অবধি আলী রাদিয়াল্লাহু আনহু-এবং যায়দ ইবনে হারিছাহ্‌ এর 
সাথে এ নিয়ে পরামর্শও করেছিলেন। প্রায় তিন সপ্তাহেরও বেশী 
সময় এ ভাবে অতিবাহিত হওয়ার পর অবশেষে আল্লাহ তা'আলার 
পক্ষ থেকে এ মর্মে আয়াত নাযিল হয় : 

Will ৩ 2০৩ 3১০ HE ও) 


114 


“যারা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই মধ্যকার 
একটি দল... ৷” 

এ আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম উক্ত ঘটনার বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত হন । এতে 
প্রমাণিত হয় যে, তিনি যদি বাস্তবে গায়েব সম্পর্কে কিছু জ্ঞান 
রাখতেন, তা হলে জনগণের মধ্যে এ বিষয়টি ছড়া-ছড়ি হওয়ার 
পূর্বেই তিনি এর ভিত্তিহীনতার কথা ঘোষণা করে দিতেন। ঘটনার 
সত্য-মিথ্যা জানার জন্য তাঁকে দীর্ঘদিন যাবৎ অহীর জন্য অপেক্ষা 
করতে হতো না। 


দ্বিতীয় উদাহরণ : 

উম্মুল মু'মিনীন আয়শা রাদিয়াল্লাহু আনহা ও হাফসা 
রাদিয়াল্লাহু আনহা এ মর্মে একমত্য পোষণ করেন যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মু'মিনীন যয়নব বিনতে 
জাহাস রাদিয়াল্লাহু আনহু-এর গৃহ থেকে আমাদের দু'জনের মধ্যে 
যার গৃহেই প্রথমে প্রবেশ করবেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে বলবে- ‘আমি আপনার মুখে মাগাফীর ১ 


*, আল-কুরআন, সূরা আন-নূর : ১১। 
1০০. “উরফুত' নামক এক জাতীয় গাছ থেকে নির্গত মিঠা রস বিশেষকে 


“মাগাফীর' বলা হয়। যা (খেজুরের রসের ন্যায়) পান করা হয়। ইব্রাহীম 
115 


এর দুর্গন্ধ পাচ্ছি'। তাঁদের এ একমত্যে পৌঁছার মূল উদ্দেশ্য ছিল 
এ কথা বলার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
যয়নব রাদিয়াল্লাহু আনহার গৃহে অধিকহারে যাওয়া থেকে বিরত 
রাখা। যথারীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- যয়নব 
আনহার গৃহে প্রবেশ করলে তিনি বললেন-আমি আপনার মুখে 
মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি'। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্যে মধু পান করা হারাম করে 
দিলেন। তিনি আদৌ বুঝতেও পারেন নি যে, এটি ছিল যয়নব 
রাদিয়াল্লাহু আনহার গৃহে অধিকহারে যাওয়া থেকে তাঁকে বারণ 
করার জন্য তাঁদের দু'জনের একটি ফন্দি বিশেষ সূরা তাহরীমের 
মধ্যে এ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আসার পরই তিনি তাঁদের ফন্দির 
ব্যাপারে অবহিত হন।১১ 


মুস্তফা ও গং, আল-মু'জামুল ওয়াসীত; (তেহরান : আল-মাকতাবাতুল 
ইলমিয়্যাহ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), ১/৬৬৩। 

1». হাফসা রাদিয়াল্লাহু আনহার উক্ত কথার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর মধু পান করা হারাম করেছিলেন, না 
তাঁর স্ত্রীদের সাথে সহবাস না করার ব্যাপারে শপথ করেছিলেন, এ নিয়ে 
বিভিন্ন বর্ণনা থাকলেও বিশেষজ্ঞদের মতে মধু পান হারাম করার বিষয়টিই 
সঠিক। দেখুন:ইবনে কাছীর, তাফছীরুল কুরআনিল 'আযীম; (বৈরুত : 


দ্বারুল মা'রিফাহ, ১ম সংস্করণ, ১৯৮৭ খ্রি.) ৪/৪১৩ । 
116 


তৃতীয় উদাহরণ : 

কাফের ও মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে রূহের প্রকৃতি, গুহাবাসী (450 ৬৮০) ও 
জুলকারনাইন বাদশার ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এ 
তিন বিষয়ে তাঁর স্বচ্ছ কোনো জ্ঞান না থাকায় তিনি তাদেরকে এ- 
সবের তাৎক্ষণিক কোনো জবাব দিতে না পেরে ইন-শাআল্লাহ না 
বলে পরবর্তী দিনে এর জবাব দেয়ার ব্যপারে প্রতিশ্রুতি দান 
করেন। তাঁর এ দৃঢ় বিশ্বাস ছিল যে, প্রতিশ্রুত সময়ের মধ্যেই 
মহান আল্লাহ তাঁকে এ তিনটি প্রশ্নের সঠিক জবাব সম্পর্কে 
অবহিত করবেন। কিন্তু প্রতিশ্রুতি দেয়ার সময় ইন-শাআল্লাহ না 
বলার ফলে প্রতিশ্রুত সময়ের মধ্যে এর জবাবে তাঁর নিকট 
কোনো অহী আসে নি। পরবর্তীতে পনের দিন পর এ সব প্রশ্নের 
জবাবে অহী অবতীর্ণ হয় এবং প্রতিশ্রুতি প্রদানের সময় ইন- 
শাআল্লাহ না বলার কারণে তাঁকে হালকা ভাষায় কিছুটা ভৎর্সনা 
করা হয়। 

যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 
ASIN LUTE I © HE ৫6 453 ও) 55৪ 9158 বু ৯ 


[1 


117 


“যে কাজ তুমি আগামীকাল করবে সে ক্ষেত্রে ইন-শাআল্লাহ 
না বলে কোনো কথা বলো না।”১২ 
চতুর্থ উদাহরণ : 

মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরবের 
'নজদ' এলাকায় তাঁর কতিপয় সাহাবীকে দ্বীনের তাবলীগ করার 
উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন কিন্তু; পথিমধ্যে তাঁরা শত্রুদের 
ষড়যন্ত্রের শিকার হন, তাঁদের মধ্যকার কেবল একজন সাহাবী 
ব্যতীত বাকী সকলেই শাহাদাত বরণ করেছিলেন। যদি এ 
অকল্পনীয় দুঃখের কথা তিনি ঘুণাক্ষরেও জানতেন, তবে তাঁর 
এতোগুলো সাহাবীকে এ ভাবে প্রেরণ করতেন না।১৩ 

উপরে যে চারটি উদাহরণ পেশ করা হলো তাতে জ্ঞানীদের 
জন্যে এ-কথার প্রমাণ রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর জন্মগতভাবে বা নবুওত লাভের পরে আল্লাহর 


"% আল-কুরআন, সুরা আল-কাহাফ : ২৩। কাফেরদের আগমন ও এ তিনটি 
প্রশ্ন সম্পর্কে বিষদভাবে জানার জন্য দেখুন : ইবনে হিশাম, আস্‌ সীরাতুন 
নববিয়্যাহ; সম্পাদনা "মুস্তফা আস-সাক্কা ও গং, (মিশর : তুরাছুল ইসলাম, 
সংস্করণ বিহীন, তারিখ বিহীন), ১/৩০১-৩০৩। 

19১, বিস্তারিত জানার জন্য দেখুন : আল-মুবারকপুরী, সফিয়্যুর রহমান, আর- 
রাহীকুল মাখতৃম; (রিয়াদ : দারুস সালাম, সংস্করণ বিহীন, ১৯৯৪ খ্রি.) 


প্র, ২৩৯। 
118 


পক্ষ থেকে তাঁকে দেয়া তাঁর এমন কোনো যোগ্যতা ছিল না, যার 
মাধ্যমে তিনি তাঁর অসাক্ষাতে সংঘটিত বিষয়াদি জানতে সক্ষম 
হতেন। যদি জানতেন তা হলে উক্ত এ চারটি বিষয়ের বাস্তব 
অবস্থা তিনি যথা সময়ে অবগত হতে পারতেন। এ ভাবে অহী 
অথবা অন্য কোনো উপায়ে তা জানার জন্য তাঁকে অপেক্ষা করতে 
হতো না। 
কথা এখানেই শেষ নয়, মহান আল্লাহ যে গায়েব বা 
অদৃশ্যের একক জ্ঞানী, সে-কথা শুধু তাঁর নবীকে জানিয়ে দিয়েই 
তিনি ক্ষান্ত হয়ে যান নি, বরং তাঁর নবীর মান ও মর্যাদার দিক 
করে না বসে, সে জন্য তিনি তাঁর নবীর প্রতি এ নির্দেশও প্রদান 
করেছেন যে, তিনি যেন গায়েব বা অদৃশ্য সম্পর্কে তাঁর অজ্ঞতার 
বিষয়টি জনসাধারণের নিকট পরিষ্কারভাবে ব্যক্ত করে দেন। সে 
জন্যে তাঁকে জনগণের মাঝে এ ঘোষণা দিতে বলেন : 
এরা তে এ সু রগ নও UI ES Ys CE ৬ এস মুঠ) 
3৮০৮৫) 5545 55 JU SL EAT ও ও এরা তে SEN 
DAA :-91১০)1] স্ব ও 
আপনি বলুন : কেবল আল্লাহ যা চান তা ব্যতীত আমি 
আমার নিজের কোন কল্যাণার্জন বা অকল্যাণ দূরীকরণের 


119 


অধিকার রাখি না। আমি যদি গাযেব জানতাম, তা হলে আমি 
অনেক কল্যাণ অর্জন করতে সক্ষম হতাম, আর আমাকে কোনো 
অকল্যাণই স্পর্শ করতে পারতো না। আমিতো কেবল একজন 
সুসংবাদদাতা ও ভয়প্রদর্শনকারী মাত্র, সেই সকল মানুষের জন্যে 
যারা বিশ্বাসী ।”৮১০৪ 

এ ঘোষণার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
জনগণকে এ কথা জানিয়ে দিলেন যে, গায়েব সম্পর্কে অবগত 
হওয়া আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে বিশ্বাসীদেরকে 
বেহেশতের সুসংবাদ দান করা আর জাহান্নাম সম্পর্কে ভয় প্রদর্শন 
করা। আমি আসলে গায়েব সম্পর্কে যদি কিছু অবগত হতে 
পারতাম, তা হলে আমার জীবনে শুধু কল্যাণেরই ফন্তুধারা বয়ে 
যেতো, কখনও আমার কোনো অকল্যাণ হতো না; অথচ আমার 
জীবন এ-কথার সাক্ষ্য দিচ্ছে যে, আমি বহু অকল্যাণের শিকার 
হয়েছি। এতে প্রমাণিত হয় যে, আমি গায়েব সম্পর্কে আদৌ 
কোনো জ্ঞান রাখি না। আখেরাত, হিসাব-নিকাশ, জান্নাত ও 
জাহান্নাম ইত্যাদি গায়েব সম্পর্কিত বিষয়ে আমি যা কিছু বলছি তা 
আমার নিজ থেকে তৈরী কোনো উদ্ভট কথা নয়, আল্লাহ আমাকে 
এ সম্পর্কে জ্ঞান দান করেছেন বলেই আমি তা বলছি। 


1”. আল-কুরআন, সূরা আল-আ“রাফ : ১৮৮। 
120 


গাযেব বা অদৃশ্য সম্পর্কে অবহিত না থাকার ফলেই তো 
তাঁকে জাদু স্পর্শ করেছিল; এ কারণেই তো ত্বায়েফের 
গোটা শরীর জর্জরিত হয়েছিল; উহুদের যুদ্ধে তাঁর দাঁত মুবারক 
পড়ে গিয়েছিল, সত্তর জন সাহাবী শহীদ হয়েছিল ও অসংখ্য 
মহিলা কর্তৃক বিষ মাখা খাদ্য খেয়ে মৃত্যু পর্যন্ত তাঁকে এর ব্যথা 
অনুভব করতে হয়েছিল। বাস্তবেই তিনি যদি গায়েব সম্পর্কে কিছু 
জানতেন, তবে তাঁর জীবনে তিনি এ সব বিড়ম্বনার শিকার হতেন 
না। যদি বলা হয় যে, তিনি এ সব বিপদের কথা জেনেও ত্বায়েফ 
ও উহুদের ময়দানে গেছেন, তা হলে বলতে হবে যে, বিপদের 
কথা জেনেও তিনি নিজেকে ও তাঁর সাথীদেরকে আত্মহননের 
দিকে ঠেলে দিয়েছিলেন! অথচ এ জাতীয় চিন্তা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি কোনোভাবে করা যায় না; 
কেননা তিনি কোনো ভাবেই নিম্নোক্ত আয়াতের বিপরীত কাজ 
করতে পারেন না: 


[১৭:88] (ELE এ ১১83 39 


121 


“তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিওনা”১৫ এ- 
আয়াতের নির্দেশের বিপরীত কাজ করতে পারেন না। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ন্যায় অপর কেউই 
গায়েব সম্পর্কে অবগত নয় : 

গায়েব সম্পর্কে জানার ব্যাপারে আল্লাহর রাসূল, তাঁর খলীল 
ও হাবীবের অবস্থা যদি এই হয়, তিনি যদি আল্লাহর জানানোর 
বাইরে তাঁর চোখের আড়ালে ও পিঠের পিছনে সংঘটিত বিষয়াদি 
সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থাকেন, তা হলে তাঁর উম্মতের মধ্যকার 
অলি, দরবেশ ও অন্যান্যদের অবস্থা যে কী হবে তা সহজেই 
অনুমেয়। তিনি যেমন তাঁর জীবদ্দশায় নিজ থেকে কোনো অদৃশ্য 
তাঁর পক্ষে তা অবগত হওয়া সম্ভব নয়। সে কারণেই তাঁর 
তিরোধানের পর যখন খেলাফতের বিষয় নিয়ে সাহাবীদের মাঝে 
মতবিরোধের সৃষ্টি হয়েছিল, তখন তাঁর পক্ষে যেমন তা নিজ 
থেকে অবগত হওয়া সম্ভব হয় নি, তেমনি অপর কোনোভাবে 
জেনে তাঁদেরকে সে বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করাও তাঁর 
পক্ষে সম্ভব হয় নি। তিনি নিজ থেকে পৃথিবীর ঘটনা প্রবাহ 
সম্পর্কে আগাম কিছু অবহিত হতে পারেন না বলেই তাঁর 


"% আল-কুরআন, সুরা আল-বাক্কারাহ: ১৯৫। 
122 


আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু-কে কারবালার প্রান্তরে 
মর্মীন্তিকভাবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে রূহানী শক্তি বলে 
তাঁকে সেখানে যাওয়া থেকে বারণ করতে পারেন নি। তিনি 
আল্লাহর রাসূল হয়েও যদি তাঁর মৃত্যুর পর তাঁর রূহানী শক্তি বলে 
নিজ আত্মীয় ও উম্মতদের বিপদের কথা জানতে না পারেন এবং 
মধ্যে এমন রূহানী শক্তিসম্পন্ন কে থাকতে পারে, যিনি মৃত্যুর পর 
এমন যোগ্যতা অর্জন করতে পারেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষে অর্জন করা সম্ভব হয় নি? যদি 
কেউ এমন দাবী করে তবে সে হবে একজন মস্ত বড় মিথ্যুক ও 
প্রতারক । 
ইলমে গায়েব সম্পর্কিত সংশয় নিরসন : 

কারো অন্তরে এমন সন্দেহের উদ্রেক হতে পারে যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে কেমন 
করে জ্ঞাত হবেন না, অথচ তিনি আমাদেরকে পার্থিব ও 
পরকালীন অসংখ্য গায়েব সম্পর্কিত বিষয়ের সংবাদ দান 
করেছেন? এ জাতীয় সংশয় নিরসনের জবাব রয়েছে কুরআনুল 
কারীমের নিম্নোক্ত আয়াতে । মহান আল্লাহ বলেন : 
(125 ৩৫ SH ২৪ এ ভে পু 5 HG আপা) 

[৭ ০7:০৯] 


123 


“তিনি গায়েবের জ্ঞানী, তাঁর মনোনীত রাসূল ব্যতীত অপর 
কারো কাছে তাঁর গায়েবকে প্রকাশ করেন না।”১০৬ 

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলাই হলেন 
অদৃশ্যের একক জ্ঞানী। তিনি শুধুমাত্র তাঁর মনোনীত রাসূলদেরকে 
তাঁদের প্রতি অর্পিত রেসালতের দায়িত্ব আদায়ের প্রয়োজনে 
যতটুকু অদৃশ্য সম্পর্কে তাঁদেরকে অবহিত করা প্রয়োজনবোধ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মনোনীত রাসূল ছিলেন 
বিধায়, তাঁকেও রিসালতের প্রয়োজনে কিছু গায়েবের সংবাদ 
দিয়েছিলেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
ইচ্ছাধীন কোনো বিষয় ছিল না যে, যখন ইচ্ছা তিনি তখনই তা 
জানতে পারতেন এবং জনগণকে তা বলে বেড়াতে পারতেন। 

প্রকৃতকথা হলো, রিসালত আদায়ের স্বার্থে এবং জনগণের 
মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গ্রহণযোগ্যতা 
বাড়ানোর প্রয়োজনে তাঁকে গায়েবের সাথে সম্পৃক্ত যা কিছু 
জানানো আল্লাহ তা'আলা জরুরী মনে করেছিলেন, তাঁকে ঠিক 
সেটুকুই জানিয়েছিলেন। এর বাইরে গায়েবের সাথে সম্পর্কিত 


1, আল-কুরআন, সূরা আল-জিন : ২৬, ২৭। 
124 


অন্যান্য বিষয়াদি জানার তাঁর নিজস্ব বা আল্লাহ প্রদত্ত স্থায়ী কোনো 
যোগ্যতা ছিল না। 

সাধারণ জনগণের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর গ্রহণযোগ্যতা বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অসাক্ষাতে সংঘটিত 
হওয়া কিছু বিষয়াদির সংবাদ দিয়েছিলেন। উদাহরণস্বরূপ নিম্নে 
এমনি ধরনের দু'টি গায়েবের উদ্ধৃতি প্রদান করা হলো : 

এক. বদর যুদ্ধের পর “উমায়ের ইবন ওয়াহাব ও সাফওয়ান 
ইবন উমাইয়্যাহ এ মর্মে একমত পোষণ করেছিলেন যে, “উমায়ের 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হত্যা করবে, এতে 
উমায়েরের জীবন নাশ হলে সাফওয়ান তার যাবতীয় দেনা শোধ 
এবং আজীবন তার পরিবারের সদস্যদের ব্যয়ভার গ্রহণ করবে। 
এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যখন 'উমায়ের মদীনায় গমন করে 
এবং কোষবদ্ধ তরবারী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হয়, তখন তিনি তাকে তাদের 
সে ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন।*** 


1, বিস্তারিত জানার জন্য দেখুন : ইবনে হিশাম, প্রাগুক্ত; ১/৬৬২। 
125 


ঘটনার বিবরণে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কিভাবে তা জানলেন এর কোনো বর্ণনা নেই, তথাপি 
এ কথা বলার অপেক্ষা রাখে না যে, মহান আল্লাহই তাঁকে তা 
জানিয়েছিলেন। ঘটনার সাক্ষী “উমায়ের এর মুখেও আমরা এ 
কথারই স্বীকৃতি দেখতে পাই। “উমায়ের নিজেই তাদের ষড়যন্ত্রের 
কথা ফাঁস হয়ে যাওয়া দেখে সাথে সাথে বলে উঠে যে, এটি এমন 
একটি ঘটনা যা আমি এবং সাফওয়ান ব্যতীত অপর কেউ জানে 
না। আমি আল্লাহর শপথ করে বলছি! আমি নিশ্চিত করে বলছি, 
এ সংবাদ আপনাকে আল্লাহ ব্যতীত আর কেউ দেয় নি। এ কথা 
বলেই তিনি ইসলাম গ্রহণ করেন । ১ 

দুই. আত্তাব ইবন উসায়েদ, আবু সুফিয়ান ও হারিছ ইবন 
হিশাম এ তিন ব্যক্তি মক্কা বিজয়ের দিনে কা'বা শরীফের সামনে 
করছিল। এ সময় আত্তাব বলেছিল : "আল্লাহ উসায়েদকে বড় 
সম্মান দিয়েছেন যে, মক্কার উপর মুহাম্মদ এর বিজয়ী হওয়ার 
সংবাদ তাকে শ্রবণ করান নি। বেঁচে থাকলে হয়তো মুহাম্মদ - 
থেকে এমন কোনো কথা তাকে শুনতে হতো, যা তাকে রাগান্বিত 
করতো"। আত্তাবের এ কথা শুনার পর এবার হারিছ বললো : 


1০৪ তদেব। 
126 


‘আল্লাহর শপথ! আমি কোনো প্রকার মন্তব্য করবো না, কারণ; 
আমি যদি কোনো কথা বলি তাহলে আমার পক্ষ থেকে এ 
পাথরকণাও মুহাম্মদকে আমার কথার সংবাদ প্রদান করবে, । 
তাদের এ কথোপকথনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কা'বা শরীফের ভিতর থেকে বের হয়ে তাদের তিন 
জনকে লক্ষ্য করে বললেন : 
এডি উর ৬০৩ 35) 
“তোমরা পরস্পর যা বলাবলি করেছিলে আমি তা অবগত 
হতে পেরেছি।” এই বলে তিনি তাদের এ আলোচনার কথা বলে 
দিলে সাথে সাথেই আত্তাব ও হারিছ এই বলে ইসলাম গ্রহণ 
করেন: 
BFS: 488 ৫ ৩৫ 03৯ be AEG dhs dl dys এরা 
“আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি আল্লাহর রাসূল । আল্লাহর 
শপথ! আমাদের সাথের কেউই তো এ কথাগুলো শ্রবণ করতে 
পারে নি, যার ফলে আমরা এ কথা বলতে পারতাম যে, হয়তোবা 
কেউ আপনাকে এ সবের সংবাদ দিয়েছে ।”১০৯ 


1৫ বিস্তারিত জানার জন্য দেখুন : আল-মুবারকপুরী, সফিউর রহমান, প্রাগুক্ত ; 
পৃ. ৪০৫। 
127 


এ দু'টি ঘটনার ন্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর জীবনের যত ঘটনাই আমাদের সম্মুখে আসবে 
আমাদেরকে বুঝতে হবে যে, এ সব গায়েবী বিষয়াদি তিনি 
নিজের যোগ্যতা বলে জানতে পারেন নি, মহান আল্লাহ তাঁকে তা 
জানিয়েছিলেন। পরকালীন গায়েবী বিষয়াদি সম্পর্কে আল্লাহই 
তাঁকে যা অবগত করিয়েছিলেন, তা-ই তিনি বলেছেন, আবার 
তাও চুলচেরা বিশ্লেষণ করে তাঁকে জানান নি। আখেরাতে তাঁর 
মর্যাদাপূর্ণ অবস্থার কথা তিনি আমাদের বলে থাকলেও তাঁর 
মর্যাদার সঠিক ধরন ও প্রকৃতি কেমন হবে, সে সম্পর্কেও তিনি 
বিস্তারিতভাবে কিছুই জানতেন না। এ প্রসঙ্গে কুরআনুল কারীমে 
আল্লাহ বলেন : 

ও Ya FEL এসডি LA ও ভ এ ৩০) 
[৭:9০] ধু! (৪90 

“বলুন : আমি নতুন কোন রাসূল নয়, আমার ও তোমাদের 
সাথে (আখেরাতে) কেমন আচরণ করা হবে তা আমি 
(বিস্তারিতভাবে) জানি না, আমিতো কেবল তা-ই অনুসরণ করে 
থাকি যা আমার নিকট প্রত্যাদেশ করা হয়।”১১ 


1১. আল-কুরআন, সূরা আল-আহক্কাফ : ৯। 
128 


উম্মুল “আলা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এরশাদ করেন : 
১ যু 3৫ ৩০ ডি রঃ ৬) 540)19) 
“আল্লাহ শপথ! আমি আল্লাহর রাসূল হয়েও আমার ও 
তোমাদের সাথে আখেরাতে কেমন আচরণ করা হবে তা আমি 
জানি না।”১১১ 
উক্ত আয়াত ও হাদীস দ্বারা এ কথা প্রমাণিত হয় যে, 
আখেরাতের সাথে সম্পর্কিত গায়েব সম্পর্কে তিনি জনগণকে যা 
কিছু বলেছেন, তা কোন নতুন কথা নয়, বরং এ জাতীয় কথা 
অতীতের বহু নবী ও রাসূলগণ বলে গেছেন। তা ছাড়া 
আখেরাতের সাথে সম্পর্কিত গায়েব সম্পর্কে অবগত হওয়া তাঁর 
নিজস্ব কোন কৃতিত্ব নয়, বরং এ সম্পর্কে তিনি যা কিছু বলেছেন, 
তা অহীর মাধ্যমে অবগত হয়েই বলেছেন। আবার আল্লাহ তাঁকে 
যে বিষয়ে যতটুকু জানিয়েছেন সে বিষয়ে তাঁর পক্ষে এর বাইরে 


111. বুখারী, হাদীস নং ৭০১৮; ইমাম আহমদ, প্রাগুক্ত; ২/২৩৫; আত-তাবরিষী, 
ওয়ালী উদ্দীন আল-খতীব, মিশকাতুল মাসাবীহ; (মাকতাবা রশীদিয়্যাহ, 


সংস্করণ বিহীন, তারিখ বিহীন, পৃ. ৪৫৬) 
129 


বিস্তারিত করে আরো কিছু বলারও তাঁর নিজস্ব কোন সূত্র ছিল 
না।১১ 


আল্লাহর অলিগণ গায়েব সম্পর্কে কিছুই জানেন না : 

গায়েবের জ্ঞান সম্পর্কিত উপর্যুক্ত আলোচনার মাধ্যমে যখন 
আমরা এ কথা অবগত হতে পারলাম যে, গায়েব সম্পর্কে অবহিত 
হওয়ার বিষয়টি আল্লাহর রুবৃবিয়্যাতের বৈশিষ্ট্যের অন্তর্গত বিষয়। 
তিনি তাঁর সৃষ্টির মধ্যকার কাউকে এ বৈশিষ্ট্যের অধিকারী করেন 
না। অনুগ্রহপূর্বক যদি তিনি কাউকে এ বৈশিষ্ট্যের অধিকারী 
করতেন, তবে তাঁর প্রিয়ভাজন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে এর অধিকারী করতেন। কিন্তু আমরা 
উপরের আলোচনায় দেখতে পেলাম যে, তাঁকেও তিনি এ গুণের 
অধিকারী করেন নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
নিজ থেকেও এ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন না। আল্লাহ তা'আলা 
নিজ অনুগ্রহে তাঁকে দুনিয়া-আখেরাতের গায়েব সম্পর্কিত যা কিছু 
অবহিত করেছিলেন তাও কেবল তাঁর রেসালত ও এর সাথে 


112 ইমাম ত্বীবী বলেন : আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর 
উম্মতের সাথে কেমন আচরণ করা হবে তা তাঁর না জানা বলতে তা 
বিস্তারিতভাবে না জানার কথাই বুঝানো হয়েছে। তিনি যে এ-সব বিষয় 
মোটামুটিভাবে জানতেন সে জানাটুকুকে এর দ্বারা অস্বীকার করা হয় নি। 
দেখুন: মিশকাত; টীকা নং - ৬, পৃ. ৪৫৬ । 

130 


সম্পর্কিত বিষয় এবং জনগণের নিকট তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধির 
উদ্দেশ্যের সাথে সম্পর্কিত ছিল। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে 
সর্বশ্রেষ্ঠ হয়ে তিনি যদি অদৃশ্য সম্পর্কে নিজ থেকে কিছুই জানতে 
না পারেন, তবে তাঁর উম্মতের মধ্যে এমন কোন্‌ অলি, গউছ ও 
কুতুব: থাকতে পারেন, যারা নিজ থেকে গায়েব সম্পর্কে কিছু 
জানতে পারেন। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যদি গায়েব 
সম্পর্কে কিছুই জানতে না পারে, তবে আল্লাহর অন্যান্য সৃষ্টির 
মধ্যকার কেউ যে নিজ থেকে এ বৈশিষ্ট্যের অধিকারী হতে পারবে 
না, তা বলার অপেক্ষা রাখে না। গায়েব সম্পর্কিত জ্ঞানের বিষয়টি 
যখন সম্পূর্ণরূপে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের আওতাভুক্ত 
বিষয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
ব্যাপারে কস্মিনকালেও এ ধারণা পোষণ করা যাবে না যে, তাঁর 
সত্তার মধ্যে জন্মগতভাবে এমন কোনো যোগ্যতা ছিল যার দ্বারা 
তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত হতেন, অথবা জন্মগত না হোক 
নবুওত পরবর্তী সময়ে আল্লাহ তা'আলা তাঁর মধ্যে গায়েব সম্পর্কে 
অবহিত হওয়ার বৈশিষ্ট্য দান করেছিলেন, যার ফলে তিনি যখন 
ইচ্ছা গায়েব সম্পর্কে অবহিত হতে পারতেন 44! একইভাবে 


১ যদিও সঠিক কথা হচ্ছে যে, গাউস ও কুতুব বলে কেউ নেই। এসবই মিথ্যা 
ও মনগড়া কথা [সম্পাদক] 
"4 বস্তুত এ ধরণের ধারনা পোষণ করা সরাসরি শির্ক। [সম্পাদক] 

131 


আল্লাহর অলিদের ব্যপারেও এমন ধারণা কোনো অবস্থাতেই 
পোষণ করা যাবে না। আল্লাহর অন্যান্য সৃষ্টির বেলায় তো তা 
কল্পনাই করা যায় না। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, কোনো অলি, দরবেশ ও ফকীর অথবা কোনো পশু ও 
পাখির মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করে, তা হলে 
বুঝতে হবে যে, সে শয়তানের প্ররোচনায় পড়ে পথভ্রষ্টতার মধ্যে 
পড়ে রয়েছে। আল্লাহ তা'আলার দৃষ্টিতে সে মুশরিকদের দলভুক্ত 
হয়ে গেছে। এমন ধারণা পোষণকারীর জানা আবশ্যক যে, এ 
জাতীয় শিকী ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
নবী হয়ে প্রেরিত হওয়ার প্রাক্কালে সমগ্র আরব জাহানব্যাপী 
প্রচলিত ছিল।+* মুশরিকরা তাদের দেবতাদের ব্যাপারে অনুরূপ 
ধারণা পোষণ করতো। এ ধারণার বশবর্তী হয়েই তারা তাদের 
‘হুবল’ দেবতার নিকটে গিয়ে তীর দ্বারা ভাগ্য যাচাই করতো ।৯১৬ 
কর্ম বলে আখ্যায়িত করা হয়েছে ।১, এ ছাড়াও তাদের মাঝে এ 


"5 মাওলানা মুহাম্মদ ‘আরিফ সম্বহলী, ব্রেলভী ফিৎনা কী নয়া রূপ; (উর্দু 
ভাষায়), (লাহুর : আশ্রাফ ব্রাদার্স , ২য় সংস্করণ, ১৯৭৮ খ্রি.), পৃ. ৮৬। 

1 ইবনু কাইয়্যিম আল-জাউযিয়্যাহ, এগাছাতুল লাহফান; (কায়রো : দারুত 
তুরাছিল “আরাবী, ২য় সংস্করণ, ১৯৮৩ খি.), পৃ.১৬৯। 


17. বলা হয়েছে : 
132 


বিশ্বাসও ছিল যে, কাহিন ও গণকরা গায়েব বা অদৃশ্য সম্পর্কে 
জ্ঞান রাখে, সে জন্যেই তারা তাদের বিবিধ রকমের বিষয়াদির 
ব্যাখ্যা ও বিশ্লেষণ জানার জন্য গণকদের কাছে যেতো। আরব 
আমরা কুরআন ও হাদীস দ্বারা তা প্রমাণের প্রয়াস পাব। 
উপর্যুক্ত ধারণা পোষণকারীর আরো জানা আবশ্যক যে, তার 
এ জাতীয় চিন্তা 'আহলুস সুন্নাত ওয়াল জামা'আত’ এর 
একমত্যের ভিত্তিতে গৃহীত মূলনীতি বহির্ভূত চিন্তা।+৮ এ কারণেই 
ইসলামী বিশেষজ্ঞগণ এ মর্মে ফতোয়া প্রদান করেছেন যে, যে 
ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ইয়া 
রাসূলাল্লাহ’ বলে এ বিশ্বাসের ভিত্তিতে আহ্বান করবে যে, তিনি 


এ ১১৪৪ এ ১৪ 55 ০ BN ৩০০২ এটি এরা এট 
[৭::5-0] LO ৩০4৫১ 
“নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক তীরসমূহ শয়তানের অপবিত্র কর্ম 
বৈ আর কিছুই নয়, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো, যাতে 
তোমরা সফলকাম হতে পার”। আল-কুরআন, সূরা আল-মায়েদাহ : ৯০। 
1, আবু বকর জাবির আল-জাযাইরী, ওয়া জাউ ইয়ারকুদুন!!! মাহলান ইয়া 
দু'আতাত দালালাঃ (2১. ৮৮১ ৬ ১৬০!!! ১৯২৫০ 1১০৩) (স্থান বিহীন: 
মিন ওয়াছাইলিদ দাওয়াঃ, ১৪০৬হিজরী), পৃ. ৪৫; কী ছানাউল্লাহ 
পানিপতী, ইরশাদুত ত্বালিবীন; ৩/১৯; মুল্লা “আলী আল- ক্বারী আল- 


হানাফী, শরহু কিতাবিল ফিকহিল আকবার; পৃ. ২২৫। 
133 


অদৃশ্য বা গায়েব সম্পর্কে জ্ঞাত থাকার ফলে দূর থেকে তার 
আহ্বানকে শ্রবণ করে থাকবেন, সে ব্যক্তি কাফির হয়ে যাবে । ১১ 
অনুরূপভাবে যে ব্যক্তি কোনো অলিকে এ বিশ্বাসের ভিত্তিতে 
আহ্বান করবে সেও কাফির হয়ে যাবে । ৯২ 
অনুরূপভাবে যে ব্যক্তি এ ধারণা পোষণ করবে যে, আল্লাহ 
তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গায়েবী 
বা অদৃশ্য জ্ঞানের মধ্যে পার্থক্য এতটুকু যে, আল্লাহ তা'আলার 
গায়েবী বা অদৃশ্য জ্ঞান হলো তাঁর সম্তাগত (3১) জ্ঞান, আর 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গায়েবী বা অদৃশ্য 
জ্ঞান হলো আল্লাহ তা'আলার দান, অর্থাৎ- আল্লাহ তা'আলা তাঁকে 
গায়েবী অদৃশ্য জ্ঞানের যোগ্যতা দান করেছেন, তাই তিনি সে 
যোগ্যতা বলে গায়েবী বা অদৃশ্য সম্পর্কে অবগত হতেন, তা হলে 
সে ব্যক্তিও নিঃসন্দেহে কাফের ও মুশরিক হয়ে যাবে ১৯ কারণ; 
গায়েব সম্পর্কে অবগত হওয়ার একচ্ছত্র অধিকার হচ্ছে আল্লাহ 
তা'আলার । তাঁর অহী অথবা ইলহাম ছাড়া জাগ্রত অবস্থায় তাঁর 


19 ক্কাধী ছানাউল্লাহ পানিপথি, প্রাগুক্ত; ৩/৬-৮। 

14. মাওলানা মুহাম্মদ নূর কেলীম, ব্রেলভী মাযহাব আওর ইসলাম; (ফয়সল 
আবাদ : মাকতাবাতু দ্বারুল ‘উলুম ফয়দে মুহাম্মদী, সংস্করণ বিহীন, সন 
বিহীন), পৃ. ৭৬। 


, তদেব। 


121 


134 


বান্দাদের পক্ষে তা অবগত হওয়ার বিকল্প কোনো ব্যবস্থা 
নেই।১২ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সর্বত্র (জ্ঞানে ও 
সাহায্য সহযোগিতায়) '* হাজির ও নাজির (বা সবকিছু সরাসরি 
দেখছেন) মনে করা শির্ক : 

অনুরূপভাবে কেউ যদি এ বিশ্বাস পোষণ করে যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বত্র (জ্ঞানে ও সাহায্য 
সহযোগিতায়) হাজির ও নাজির হওয়ার (বা সবকিছু সরাসরি 
দেখতে পাওয়ার) বৈশিষ্ট্য রয়েছে, কোথাও মিলাদ অনুষ্ঠান হলে 
তিনি তা জানতে ও দেখতে পান এবং সেখানে তাঁর রূহ মুবারক 


122.  আল-হানাফী, মুল্লা ‘আলী আল-কারী, শরহু কিতাবিল ফেকহিল 
আকবার; প্রার্তক্ত; পৃ.২২৫। 

"2 যদি কেউ মনে করে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র 
আগমন করেন, তবে তার এ বিশ্বাস করার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা 
হবে, যদি বলে যে, তাঁর এ ধরণের বিচরণ করার ক্ষমতা রয়েছে, অথবা 
বলে যে, আল্লাহ তাকে সেখানে যেখানে সেখানে হাজির হওয়ার ক্ষমতা 
দিয়েছেন, তবে সেটা হবে আল্লাহর সর্বময় ক্ষমতায় শির্ক। এর মাধ্যমে সে 
দ্বীন থেকে বেরিয়ে যাবে। আর যদি বলে যে, তাঁকে আল্লাহ কখনও কখনও 
কোনো কোনো মজলিসে হাজির হওয়ার তাওফীক দেন, তবে সেটা হবে 
বড় ধরণের মিথ্যাচার ও গর্হিত বিশ্বাস, তথা কবীরা গুনাহ। আল্লাহ 


আমাদেরকে এ ধরণের বিশ্বাস থেকে হেফাযত রাখুন ৷ [সম্পাদক] 
135 


সেখানে উপস্থিত হয়, তা হলে সে ব্যক্তিও মুশরিকদের দলভুক্ত 
হয়ে যাবে, কেননা; (জ্ঞানে ও সাহায্য সহযোগিতায়) *** সর্বত্র 
হাজির হওয়া আর ও নাজির হওয়া (বা সবকিছু সরাসরি দেখতে 
পাওয়া) আল্লাহ তা'আলা ব্যতীত তাঁর কোন সৃষ্টির বৈশিষ্ট্য হতে 
পারে না। তিনি তাঁর অদৃশ্য জ্ঞানের মাধ্যমেই এ দুর্টি বৈশিষ্ট্যের 
অধিকারী হয়েছেন। এ বৈশিষ্ট্যের অধিকারী বলেই তিনি আমাদের 
যাবতীয় কার্যকলাপ দূর থেকে অবলোকন করছেন। যেখানে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি কেউ দরূদ 
পাঠ করলে ফেরেশতাদের মাধ্যমে তাঁকে তা জানিয়ে দেওয়া হয় 
বলে বিশুদ্ধ হাদীসে বর্ণিত হয়েছে ১* সেখানে তাঁর ব্যাপারে এমন 


15 এ অংশটুকু আমি এ জন্যই যোগ করলাম, কারণ; সর্বত্র সম্তাগত হাজির 
থাকা, আল্লাহর গুণ নয়। আর তা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের 
আকীদাও নয়। আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা হচ্ছে, আল্লাহ 
আরশের উপর আছেন, সেখান থেকে তার সকল সৃষ্টিকে দেখছেন ও 
প্রয়োজনে ঈমানদারদের সাহায্য-সহযোগিতা করে থাকেন। তিনি কখনও 
তার সৃষ্টির ভিতরে হাজির হন না। সুতরাং সৃষ্টির সর্বত্র আল্লাহর সত্তাগত 
উপস্থিতির বিশ্বাস পোষণ করা শির্ক ও কুফরী। এটি হুলুল তথা 
অবতারবাদী ও ওয়াহদাতুল ওজুদ তথা সর্বেশ্বরবাদী হিন্দু আকীদা-বিশ্বাস। 
মুসলিমদের নয়। [সম্পাদক] 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
136 


EAS oS ৬ ভু পু এ ও GE YG 0 2৫ GE ৪ 
AS ৫০ 

“(গৃহে নফল নামায ও কুরআন তেলাওয়াত না করে) তোমাদের গৃহগুলোকে 
কবরে রূপান্তরিত করো না, (আমার উপর দরূদ পাঠ করার জন্য দূর- 
দূরান্ত থেকে আমার জন্ম বা মৃত্যু অথবা অন্য কোনো দিবসে আমার কবর 
যিয়ারতে এসে) আমার কবরকে ঈদ বা উৎসবে পরিণত করো না, 
(তোমরা নিজ অবস্থানে থেকেই) আমার উপর দরূদ পাঠ কর; কেননা 
তোমরা যেখান থেকেই তা পাঠ করে থাক না কেন, তা আমার কাছে 
পৌঁছে।” দেখুন : আস-সিজিস্তানী, সুলায়মান ইবনে আস'আস, সুনানে আবী 
দাউদ; (...দ্বারলফিকর : সংস্করণ বিহীন, সন বিহীন), ২/২১৮; ইমাম 
আহমদ ইবনে হাম্বল, প্রাগুক্ত; ২/৩৬৭; আবুত ত্বাইয়্যিব মুহাম্মদ শামসুল 
হক 'আযীমাবাদী, ‘আউনুল মা'বৃদ শরহে সুনানি আবী দাউদ; (বৈরুত : 
দ্বারুল কুতুবিল ইলমিয়্যাহ, ২য় সংস্করণ, ১৪১৫হি:), ৬/২২। 

অপর হাদীসে “আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

“নিশ্চয় আল্লাহ তা'আলার এমন কিছু ফেরেশতা রয়েছেন, যারা পৃথিবীতে 
বিচরণ করে বেড়ান, আমার উম্মতের মধ্যে কেউ আমার উপর সালাম পাঠ 
করলে তারা তা আমার নিকট পৌঁছে দেন।” দেখুন : আল-বুসতী, মুহাম্মাদ 
ইবনে হিব্বান, সহীহ ইবনে হিব্বান; সম্পাদনা : শু'আইব আরনাউত, 
(বৈরুত : মুআস সাসাতুর রিসালাহ, ২য় সংস্করণ, ১৯৯৩ খ্রি.), ৩/১৯৫; 
আন-নাসাঈ, আহমদ ইবনে শু'আইব আবু 'আব্দির রহমান, আস-সুনান; 
সম্পাদনা : ড. “আব্দুল গাফফার সুলাইমান, (বৈরুত: দ্বারুল কুতুবিল 


137 


উদ্ভট চিন্তা-ভাবনা করার কোনো বৈধতা থাকতে পারে না। 
কেননা, বাস্তবে তিনি যদি সর্বত্র হাজির ও নাজির হয়েই থাকবেন, 
তা হলে তাঁর উপর সালাত ও সালাম প্রেরণকারীর সালাত ও 
সালাম তাঁর নিকট ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কোনো 
অর্থ থাকতে পারে না। কাজেই এতে প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যাপারে এ জাতীয় ধারণা 
করার কোন বৈধতা শরী'আতে স্বীকৃত নয়। যারা কারো ব্যাপারে 
এ জাতীয় শিকী ধ্যান-ধারণা পোষণ করে, তাদের ব্যাপারে আল্লাহ 
তা'আলা বলেন : 
NSN ও ৩৯০০৪ 3015 ৩ SET ৩৯০৫৩) 
“তারা কেবল অলীক কল্পনারই অনুসরণ করে থাকে এবং 
সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে ।”১৬ বস্তুত এ সব 


ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৯৯১খি..), ১/৩৮০; আদ-দারিমী, “আব্দুল্লাহ 
ইবনে ‘আব্দুর রহমান, সুনানিদ দারিমী; সম্পাদনা : ফাওয়ায আহমদ, 
(বৈরুত : দ্বারুল কিতাবিল 'আরাবী, ১ম সংস্করণ, ১৪০৭হি:), ৩/৪০৯; 
আবী শায়বাহ, আবু বকর ‘আব্দুল্লাহ ইবনে, আল-মুসান্নাফ ; সম্পাদনা : 
কামাল ইউসুফ, (রিয়াদ : মাকতবাতুর রুশদ, ১ম সংস্করণ, ১৪০৯হি:), 
২/২৫৩। 
1”, আল-কুরআন, সূরা আন'আম : ১১৬। 
138 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মহব্বতের মিথ্যা 
দাবিদারদের তৈরী করা কল্পনা প্রসূত কথা বৈ আর কিছুই নয়। 
দ্বিতীয় প্রকার : পরিচালনা বা ব্যবহারগত শির্ক 

আমরা সকলেই এ কথা স্বীকার করি যে, আল্লাহ আমাদের 
রব, কিন্তু কোন্‌ কোন্‌ বৈশিষ্ট্যগ্তণে তিনি আমাদের রব, সে 
সম্পর্কে আমাদের অনেকেরই সঠিক ও স্বচ্ছ ধারণা নেই। আল্লাহ 
তা'আলা যে সব বৈশিষ্ট্যগ্ুণে আমাদের রব, সে সব বৈশিষ্ট্যের 
মধ্যকার কতিপয়ের বিবরণ আমরা ইতোপূর্বে আল্লাহ তা'আলার 
রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা প্রসঙ্গে দিয়ে এসেছি। সুতরাং 
এখানে পুনরায় সে সবের বর্ণনা প্রদানের প্রয়োজন নেই। এখানে 
যে বিষয়টি প্রণিধানযোগ্য তা হলো : একজন মানুষ যদি আল্লাহ 
রব বলে স্বীকার করে, তাহলে তাকে বুঝতে হবে যে, এ স্বীকৃতির 
অর্থ হচ্ছে- আমি মহান আল্লাহকে এ জগতের সব কিছুর রব তথা 
সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করার পাশাপাশি এ স্বীকৃতিও প্রদান 
করছি যে, এ জগত ও তন্মধ্যকার সব কিছুর একচ্ছত্র মালিক ও 
পরিচালনাকারী এককভাবে তিনিই; কেননা, তিনি তাঁর 

রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে বলেছেন : 
[ese (BN এসএ ৬ চা 2৫) 


139 


“তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সব বিষয় পরিচালনা 
করেন।”১২ মানুষেরা যে সব মূর্তির নিকটে সাহায্য-সহযোগিতার 
জন্য আবেদন করে, এদের কেউই তাঁর এ জগতের অণু পরিমাণ 
কিছুরও মালিক বা শরীক বা তা পরিচালনার ক্ষেত্রে তাঁর 
সাহায্যকারী, এমনকি সুপারিশকারীও নয় বলে তিনি কুরআনুল 
কারীমের সুরা “সাবা এর ২২ ও ২৩ আয়াতে ঘোষণা দিয়েছেন। 
আকাশমগুলী ও পৃথিবীতে মানুষ ব্যতীত অন্যান্য যত সৃষ্টি রয়েছে, 
তিনি তাদেরকে যেমন সুষ্ঠু ও নিখুঁত বিধানের দ্বারা পরিচালনা 
করে থাকেন, তেমনি মানব জাতিকেও তিনি তাঁর সুষ্ঠু বিধানের 
দ্বারা এ পৃথিবীতে পরিচালনা করে থাকেন। এ উদ্দেশ্য অর্জনের 
জন্য তিনি তাদেরকে একদিকে পালনের জন্য দিয়েছেন সর্বশেষ 
অহীর বিধান আল-কুরআন ও তাঁর রাসূলের হাদীস, অপর দিকে 
তাদের ভাগ্যের যাবতীয় কল্যাণ ও অকল্যাণের চাবিকাঠি রেখেছেন 
তাঁর নিজের হাতে। আল্লাহর রুবৃবিয়্যাতের বিশ্বাস যথার্থ হওয়া 
এবং রুবুবিয়্যাতের পরিচালনাগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে শির্ক থেকে 
বিধান মানতে হবে। এর পাশাপাশি তাদের ভাগ্যের যে কোনো 
ক্ষেত্রে আল্লাহর কোনো সৃষ্টিকে উপকারী বা অপকারী ধারণা না 


*’ আল-কুরআন, সূরা আস-সাজদাহ : ৫। 
140 


করে একমাত্র আল্লাহকেই তাদের যাবতীয় উপকার ও অপকারের 

মালিক ও পরিচালক বলে বিশ্বাস করতে হবে। অহীর বিধানের 

ব্যাপারে তাদের করণীয় হবে : 

১ তাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কেবল কুরআন 
ও সহীহ হাদীসে বর্ণিত বিধানের অনুসরণ ও অনুকরণ করা। 
এ সব ক্ষেত্রে কুরআন ও সহীহ হাদীসের বিধান থাকা সত্ত্বেও 
তারা নিজেদের বা অন্য কারো রচিত কোনো বিধান মেনে 
চলা থেকে বিরত থাকবে। 

২. তাদের ধর্মীয় ও সামাজিক জীবন কুরআন ও সহীহ হাদীসের 
আলোকে পরিচালনা করবে। 

৩. পশ্চিমা গণতান্ত্রিক পদ্ধতির রাজনীতির সংস্কার সাধন করে 
করবে। 

৪. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনীতির পরিবর্তে ইসলামী 
অর্থনীতির প্রচলন করবে। 

৫. কোনো বিষয়ে আইন রচনার প্রয়োজন হলে সংসদে বসে 
প্রারম্ভে সে বিষয়ে কুরআন ও সহীহ হাদীসে কী রয়েছে, তা 
খতিয়ে দেখবে। তাতে সরাসরি কোনো বিধান পাওয়া না 
গেলে নিজেরা সে বিষয়ে ইজতেহাদ করবে । কোনো দেশে 


141 


প্রচলিত কোনো বিধান গ্রহণ করলে তা শরী'আতের 
উদ্দেশ্যের (5১,২! ১০৬০) সাথে সাংঘর্ষিক কি না, তা খতিয়ে 
দেখবে। 

৬. কোনো বিষয়ে ধর্মীয় বিষেশজ্ঞদের মাঝে মতবিরোধ দেখা 
দিলে সে বিষয়ের ফয়সালার জন্য কারো ব্যক্তিগত মত বা 
কোনো মাযহাবকে প্রাধান্য না দিয়ে যার বক্তব্য কুরআন ও 
অনুসরণ করবে। 

৭. আল্লাহর অবাধ্যতায় কারো আদেশ বা নিষেধ পালন করা 
থেকে বিরত থাকবে। 
মানুষেরা যদি উপযুক্ত এ কর্তব্যসমূহ পালন করে, তাহলে 

এতে তাদের উপর আল্লাহর রুবুবিয়্যাত প্রতিষ্ঠিত হবে; অন্যথায় 

যে সব ক্ষেত্রে তারা শরী'আতের বিধান লঙ্ঘন করে নিজের রচিত 
বা অন্যের রচিত বিধান পালন করবে, সে সব ক্ষেত্রে তারা 
আল্লাহর পরিচালনাগত বৈশিষ্ট্যের সাথে নিজেদেরকে শরীক করে 

নেবে এবং পরস্পরকে রবের আসনে বসিয়ে দেবে। ইয়াহুদী ও 

খিষ্টানরা এ জাতীয় কর্ম করেছিল বলেই কুরআনুল কারীমে 

আল্লাহ্‌ তাদের সামালোচনা করে বলেন : 
[”):১9] ধ্ব 401 99১ ০৪ ঢা (25 01 টা) 


142 


“ইয়াহুদী ও খ্িষ্টানরা তাদের অসংখ্য ধর্মযাজকদেরকে 
আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছিল ।”৯২৮ 

এ ছাড়াও অহীর বিধান বাদ দিয়ে ধর্মযাজকদের রচিত 
বিধান অন্ধ ভাবে পালন করে পরস্পরকে রব না বানানো প্রসঙ্গে 
বলেন : 

ela ০] ধর 95১ ৩2 ৩6013 ৩৫ 2 সু) 

“আর আমরা পরস্পরকে আল্লাহর পরিবর্তে অসংখ্য রব 
বানিয়ে না নেই।”৯৯ মুসলিমরা যদি অনুসরণ ও অনুকরণের 
ক্ষেত্রে ইয়াহুদীদের পদাঙ্ক অনুসরণ করে, তা হলে তাদের 
অবস্থাও ওদের মতই হবে। 


আল্লাহ তা'আলা এককভাবে মানুষের ভাগ্যের যাবতীয় কল্যাণ ও 
অকল্যাণের ১ মালিক ও পরিচালক : 


** আল-কুরআন, সূরা আতৃ-তাওবাহ : ৩১। 

1”. আল-কুরআন, সুরা আলে ইমরান : ৬৪। 

১৫ অকল্যাণের বিষয়টি সরাসরি আল্লাহর দিকে সম্পর্কযুক্ত করা যায় না। 
অকল্যাণ মানুষের নিজের কৃতকর্মের ফলেই সংঘটিত হয়ে থাকে । যদিও 
তাও তাকদীরে আল্লাহর পক্ষ থেকে লিখা; কিন্তু সেটাকে আল্লাহর দিকে 
সম্পর্কযুক্ত করা নিষেধ । রাসূলের হাদীসে এসেছে, 

।৩এ] ০৮09 
143 


জন্য আকাশ ও পৃথিবী সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর ৯১” পূর্বে 
তাদের তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। এ পৃথিবীতে মানুষের 
জীবন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সে জন্য প্রত্যেকের তাকদীর 
লেখার পূর্বে তিনি দু'টি বিষয় নিশ্চিত করেছেন : 


“অকল্যাণের বিষয়টি আল্লাহর দিকে সম্পর্কিত নয়”। মুসলিম, হাদীস নং 
৭৭১। সুতরাং মুমিনের উচিত হবে, কল্যাণ হলে সেটাকে আল্লাহর পক্ষ 
থেকে এসেছে বলে সেটার শুকরিয়া আদায় করবে, আর যদি তার কাছে 
কোনো অকল্যাণ এসে যায়, তবে সেটাকে নিজের কৃতকর্মের ফল, অথবা 
শয়তানের কারণে, অথবা পরীক্ষা হিসেবে গ্রহণ করবে। [সম্পাদক] 

191, “আমর ইবন আল-“আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

“নিশ্চয় মহান আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে 
সমগ্র সৃষ্টির ভাগ্য লিপিদ্ধ করে রেখেছেন।” মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল 
কদর , বাব নং ৩, 8/২০৪৪; সুনানে আবী দাউদে কেয়ামত পর্যন্ত আগত 
সকলের ভাগ্য লিপিবদ্ধ করার কথা বর্ণিত হয়েছে। দেখুন : আস্‌ 
সিজিস্তানী, সুলায়মান ইবন আশ্‌'আছ, আস্‌ সুনান; (হিমস : সিরিয়া, 
সংস্করণ বিতীন, তাং বিহীন), ৫/৭৬; আত-তিরমিযী, আবু ঈসা মুহাম্মদ 
ইবনে ঈসা, আল-জামেনউস সুনান; (মিশর: শরিকাতু মুস্তফা আল-বাবী.... 
১ম সংস্করণ, ১৯৬২খি.), 8/৪১। 

144 


এক. তাদের প্রত্যেকেই যাতে এখানে পরস্পরের মুখাপেক্ষী, 
সহায়ক ও পরিপূরক হয়, সে জন্য তিনি তাদের জীবিকা বন্টনের 
ক্ষেত্রে তারতম্য করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তা'আলা এ 
প্রসঙ্গে বলেছেন, 


Haar কি তে 


এ 3 কেজি 5 ওযা এ 8০০28 MS এ ৩৪১ 
[ng ১০১১৯) LL EE LEN ES 
“আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি, পার্থিব 
জীবনে যাতে তারা একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে 
পারে, সে জন্যে তাদের একের মর্যাদাকে অন্যের উপর উন্নীত 
করেছি।”১৩২ 
দুই, তাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা করার জন্য তিনি 
তাদের জীবন ও জীবিকায় নানা ধরনের অসুবিধা সৃষ্টি করার 
পরিকল্পনা করেছেন। এ প্রসঙ্গে বলেছেন, 
AN JSS ৩5 ৩৪9 EAL BAT ও 2৬৪ শির? 
[১০০ 540 © ৩2/১2/39৬০? 


'”, আল-কুরআন, সূরা আয-যুখরুফ :৩২। 
145 


“আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও 
ফসল নষ্ট করে পরীক্ষা করবো, আর তুমি ধৈর্যশীলদেরকে 
সুসংবাদ দান করো ।”১৩৩ 

এ দু'টি বিষয় নিশ্চিত করে তিনি মানুষের তাকদীর 
পরিচালনার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সে পরিকল্পনাই এখন 
সকলের ভাগ্যে ধীরে ধীরে বাস্তবায়িত হয়ে চলেছে। শরী'আতের 
নির্দেশ হচ্ছে- জীবন চলার পথে প্রত্যেকের নসীবে ভাল বা মন্দ 
যা-ই হাজির হবে, সেটিকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে; কেননা 
তা মেনে নেয়া ব্যতীত কেউই সঠিক মুমিন হতে পারবে না। 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 
Bld B6 BY ৩78 Sk & LE ৩০ ৭। 

(১5518 92 ৭5১20425৬19 ৩১৭৪ 3283 BLL 3 

“চারটি বিষয়ে ঈমান না আনা পর্যন্ত কোনো বান্দাই মুমিন 
হতে পারবে না: এ কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ব্যতীত কোনো 
সঠিক ইলাহ নেই, আরো সাক্ষ্য দেবে যে, আমি আল্লাহর রাসূল, 
আমাকে তিনি সত্য দিয়ে প্রেরণ করেছেন, মৃত্যু ও তৎপরবর্তী 


১. সূরা আল-বাক্কারাহ : ১৫৫। 
146 


পুনরুজ্জীবনের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের প্রতি বিশ্বাস 

করবে ।”১৪ 

তাকদীরের প্রতি ঈমানের ব্যাপারে মুমিনদের কর্তব্য হচ্ছে : 

1. যার কাছে ভাল-মন্দ যা-ই আসে তাকে তা হাসি মুখে বরণ 
করে নিতে হবে। জীবন চলার পথে কখনও কোনো 
অমঙ্গলের শিকার হলে কোনো প্রকার বিরক্তি ও অসন্তুষ্টি 
প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। 

2. অসুস্থ জীবন আর মন্দ জীবিকা পেয়ে থাকলে আপাতত 
ধৈর্যের সাথে তা নিয়েই সন্তুষ্ট থেকে বৈধ উপায় অবলম্বনের 
মাধ্যমে পরবর্তী সুস্থ জীবন ও উত্তম জীবিকা লাভের জন্য 
সাধ্যানুযায়ী চেষ্টা করতে হবে। 

3. কোনো পীর, ফকীর বা কোনো অলি অলৌকিকভাবে কোনো 
ভাল চাকুরী, ব্যবসায়ে উন্নতি, অসুখ থেকে মুক্তি, সন্তান দান 
ও নির্বাচনে জয়ী ..ইত্যাদির ব্যবস্থা করে দিতে সক্ষম মনে 
করে তাদের মাযারে না গিয়ে ভাগ্য পরিবর্তনের জন্য 
প্রয়োজনীয় উপযুক্ত করণীয় নিজেই বা অপর কোনো জীবিত 
মানুষের স্বাভাবিক সহযোগিতার মাধ্যমে করে নিয়ে কর্মের 


++, ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/৯৭। 
147 


এবং তাঁরই উপর পূর্ণ ভরসা করতে হবে। 

. একমাত্র আল্লাহকেই সুস্থতা ও অসুস্থতা দানের মালিক মনে 
করে, সুস্থতা লাভের জন্য কোনো পীর, ফকীর বা মাযারের 
অলির নিকট আবেদন করা থেকে বিরত থাকতে হবে। 
কোনো মাযারের মাটি ও পুড়ানো মোম, মাযারস্থ পুকুর কিংবা 
কূপের পানি, মাছ, কুমির ও কচ্ছপ এবং মাযার সংলগ্ন 
গাছের শিকড়, পাতা ও ফল বা মাযারে রক্ষিত পাথর 
ইত্যাদিকে যে কোনো রোগের জন্য উপকারী মহৌষধ মনে 
না করে জনসমাজে পরিচিত সাধারণ কোনো ওষধি গাছ 
অথবা কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধ্যমত ওঁষধ 
সেবন করে রোগ নিরাময়ের জন্য কেবল আল্লাহর কাছেই 
তাঁর রহমত কামনা করতে হবে। রোগ নিরাময়ের জন্য 
করতে হবে। 

. স্বামী-স্ত্রী উভয়ের সন্তান প্রজনন ক্ষমতা থাকা সত্ত্বেও কারো 
সন্তান না হলে কোনো পীর, ফকীর কিংবা কোনো অলিকে 
তাদের দরবারে না গিয়ে ধৈর্যের সাথে স্বাভাবিক প্রক্রিয়া 
চালিয়ে যাওয়ার মাধ্যমেই সন্তান লাভের জন্য কেবল আল্লাহর 

148 


নিকটেই চাইতে হবে; কেননা সন্তান দানের একচ্ছত্র মালিক 
হলেন তিনিই। এ প্রসঙ্গে তিনি বলেছেন : 
১০২) ৩1৪৩৭ ২৪ মর এ ৬৬ ০ SNL I) 
92 ৪2187 চা 
[০ 5৭:19] ধ 3535 
“সমগ্র আকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা 
তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র 
সন্তান দান করেন, অথবা তাদেরকে পুত্র কন্যা উভয়ই দান 
করেন। আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, 
ক্ষমতাশীল ।”১৬ সন্তান দানের মালিক যখন তিনিই, তখন তিনি 
যাকে তা বিলম্বে দানের ইচ্ছা করেছেন তাকে কেউ তা আগে 
এনে দিতে পারবে না। আর যাকে তিনি না দেওয়ার পরিকল্পনা 
করেছেন তাকে কেউ তা দেয়ারও ব্যবস্থা করতে পারবে না। 


ঈমান ও ধৈর্যের পরীক্ষায় মুমিনের করণীয় : 

মানুষের তাকদীর সম্পর্কে আল্লাহ যখন তাদের পরস্পরকে 
পরস্পরের পরিপূরক হওয়া এবং তাদের ঈমানী শক্তি ও ধৈর্যের 
পরীক্ষা করার এ দু'টি বিষয়কে নিশ্চিত করেছেন, তখন প্রতিটি 
মুমিনের করণীয় হবে- ঈমান ও ধৈর্যের পরীক্ষায় মহান আল্লাহর 


1”. আল-কুরআন, সুরা আশ-শুরা : ৪৯-৫০। 
149 


উপর অবিচল আস্থা নিয়ে ঈমানের উপর মজবুতভাবে টিকে থেকে 
আগ্রহের সাথে অপেক্ষা করা। অন্তরে এ বিশ্বাস পোষণ করা যে, 
আল্লাহর কাছে তাদের অবস্থার পরিবর্তন মঞ্জুর হয়ে থাকলে বিলম্বে 
হলেও তাদের অবস্থা সুপ্রসন্ন হবেই। হলে তো আলহামদুলিল্লাহ, 
আর না হলে তারা মনে করবে যে, তাদের এ অবস্থার মধ্যেই 
হয়তোবা আল্লাহর দীর্ঘ মেয়াদী কোনো পরীক্ষা রয়েছে, নতুবা এ 
বাহ্যিক অমঙ্গলের মধ্যেই তাদের জন্য কোনো মঙ্গল নিহিত রয়েছে; 
কেননা সম্পূর্ণ অমঙ্গল হবে এমন কোনো কাজ করা থেকে আল্লাহ 
তা'আলা সম্পূর্ণ পবিত্র । তাই অবস্থার উন্নতি না হলেও তাদেরকে 
আলহামদু লিল্লাহই বলতে হবে। 

যারা ধৈর্য ধারণ না করে অবৈধ পন্থায় তাদের অবস্থার 
পরিবর্তন করতে যাবে, মনে করতে হবে যে, তারা ধৈর্যের 
পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তাদের তাকদীরে আল্লাহ তা'আলার 
যে ফয়সালা ছিল, তাতে তারা অসন্তুষ্ট হয়েছে। তারা অবৈধ পন্থায় 
চেয়েছে। কারো অবস্থা পরিবর্তন করার যাদের আদৌ কোনো 
যোগ্যতা নেই, যারা কারো মঙ্গল ও অমঙ্গলের মালিক নয় 
তাদেরকে তারা সব কিছুর যোগ্য ও মালিক বানিয়ে নিয়েছে। 


150 


শাফাআত ও হস্তক্ষেপ করার যোগ্য বলে মনে করেছে । আরবের 
মুশরিকরা তাদের দেবতাদের ব্যাপারে এ ধরনের ধারণা পোষণ 
করেই তাদের কাছে সাহায্যের জন্য আবদার করতো ।১** তবে 
যেহেতু আল্লাহর পরিচালনা কর্মে এ ধরনের কোনো সাহায্যকারী 
ও শাফা'আত বা মধ্যস্থতাকারীদের কোনো অস্তিত্ব স্বীকৃত নয়, সে- 
জন্য মহান আল্লাহ তাঁর নবীকে এ-মর্মে ঘোষণা দিতে বলেন : 
dS Je SELF খু গা 95 ০০ 0825 জী LEST 
© 245 ৩৪4০ AUG 205 ৩০ Ug ৩৪ ০ ও 45 ৬৪ 

[ঘা ৫:৬৮] ৰ 95 82 3৮25 LS ; 
তোমাদের ধারণায় রব বানিয়ে নিয়েছ তাদেরকে আহ্বান কর, 
তারাতো আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণ কিছুরও মালিক 
নয়, তাতে তাদের কোন শরীকানাও নেই, তাদের মধ্যকার কেউ 
আল্লাহর পরিচালনা কর্মে সাহায্যকারীও নয়, তাঁর পূর্ব অনুমতি 
না।”১৩৭ 


১ শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আল-ফাউযুল কাবীর; (দেওবন্দ : 
এমদাদিয়া কুতুবখানা, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃ.৫। 


1”, আল-কুরআন, সূরা সাবা : ২২, ২৩। 
151 


যাবতীয় ক্ষমতাকে অস্বীকার করার মধ্য দিয়ে এ ঘোষণা করে 
দিয়েছেন যে, তিনি যে পরিকল্পনানুযায়ী এ জগতের সব কিছু 
পরিচালনা করছেন, তাতে অনধিকার চর্চা করার মত এ জগতে 
কেউ নেই। এ অস্বীকৃতির মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে তাঁর উম্মতের মধ্যকার সকল 
আউলিয়া ও দরবেশগণের উপর্যুক্ত ধরনের শাফা'আতকেও 
শাফা'আত আর আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও 
অলিগণের উপর্যুক্ত ধরনের শাফা'আতের মধ্যে কোনই পার্থক্য 
নেই। পার্থক্য শুধু এতটুকু যে, মুশরিকরা উপর্যুক্ত ধারণার 
পাশাপাশি অলি ও ফেরেস্তাদের নামে তৈরী করা মূর্তি ও প্রতিমার 
নিকট তাদের ভাগ্য পরিবর্তনের জন্য শাফা'আত কামনা করতো। 
আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা 
আউলিয়াদের ব্যাপারে অনুরূপ ধারণা পোষণ করে, তারা তাঁদের 
মূর্তি না বানিয়ে এমনিতেই তাঁদের নিকট তাদের ভাগ্য 
পরিবর্তনের জন্য শাফা'আত কামনা করছেন। মুশরিকরা যে 
অতীতের কোনো কোনো সৎ মানুষদের ব্যাপারে উক্ত ধারণা করে 
তাঁদের নামে মূর্তি তৈরী করেছিল এর প্রমাণে মহান আল্লাহ 
বলেন, 


152 


0:55 256 হও হও A 99১ ০ BES ওয়া ৪] 
[৭:-১1০০3]] ও ৫১১০ তেব ৩৫ 

করে থাকো তারাতো তোমাদের মতই বান্দা (তথা ফেরেস্তা, জিন 
ও মানুষ)। অতএব তাঁরা তোমাদের আহ্বান শ্রবণ করেন বলে 
তোমরা তাঁদের ব্যপারে যে ধারণা পোষণ করে থাকো সে অনুযায়ী 
তাদেরকে আহ্বান কর, তারাও যেন তোমাদের আহ্বানে সাড়া 
দেয়, যদি তোমরা (তোমাদের ধারণায়) সত্যবাদী হও ।”১৩৮ 

এ আয়াত দ্বারা দু'টি বিষয় প্রমাণিত হয় : 

এক. মুশরিকরা যে সকল মূর্তির কাছে শাফা'আত কামনা 
করতো সেগুলোর কোনো কোনোটি অতীতের কোনো না কোনো 
সৎমানুষের নামে নির্মিত মূর্তি ছিল। যেমন- কুরআনে বর্ণিত 
ওয়াদ, সুআ', ইয়াগুছ, য়াউক ও নছর নামের সৎ মানুষদের 
মূর্তিসমূহ আরবের বিভিন্ন গোত্রে দেবতা হিসেবে গৃহীত ছিল বলে 
এঁতিহাসিক প্রমাণ পাওয়া যায়। এ সম্পর্কে তথ্য প্রমাণ সহ ইন- 
শাআল্লাহ আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। 


দুই. মুশরিকরা মনে করতো এ সব সতমানুষদেরকে আহ্বান 
করলে তাঁরা শুনতে পারেন এবং আহ্বানে সাড়াও দিতে পারেন। 


*, সুরা আল-আ“রাফ : ১৯৪। 
153 


তাদের এ ধারণার অবাস্তবতা প্রমাণ করার জন্য আখেরাতে 
আল্লাহ উপাস্য ও উপাসক উভয়কেই হাজির করে তাদের ধারণা 
সম্পূর্ণ অবাস্তব বলে প্রমাণ করিয়ে দেবেন। 
কোনো মানুষ বা কোনো বস্তকে সরাসরি উপকারী বা অপকারী 
বলা শির্কঃ 
মানুষের তাকদীরে যাবতীয় কল্যাণ আর অকল্যাণ যখন 
আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত, তখন কোনো মানুষ বা অপর 
কোনো বস্তুর সহযোগিতায় তা প্রাপ্ত হওয়ার ফলে সে মানুষ বা সে 
বস্তুকে সরাসরি উপকারী বা অপকারী বলা শর'য়ী দৃষ্টিতে স্বীকৃত 
নয়। কেননা, কোনো মানুষ বা কোনো বস্তু নিজ থেকে কারো 
কোনো উপকার বা অপকার করতে পারে না। মানুষ বা কোনো 
বস্তুর মাধ্যমে মানুষের সে কল্যাণই অর্জিত হতে পারে যা আল্লাহই 
সে বস্তু বা সে মানুষের মাধ্যমে কাউকে দেয়ার ইচ্ছা করেছেন। এ 
প্রসঙ্গে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদীসে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
HS 29 থু 45585 0৪95 8525 Bf এক» হি 60৬19 
ও ৪৪৪ থু! 255 2 2৪ 25 এ এ SB th LS 
idl 85 LSS ৬০৪) এ 881 এ 


154 


কল্যাণ করার জন্য সমবেত হয়, তবে তারা তোমার সে কল্যাণই 
করতে পারবে যার কথা আল্লাহ তোমার জন্যে লিখে রেখেছেন, 
তারা যদি তোমার কোনো অকল্যাণ করার জন্য সমবেত হয়, তবে 
তারা তোমার সে অকল্যাণই করতে পারবে যা আল্লাহ তোমার 
উপর লিখে রেখেছেন। তাকদীর লিখার পর কলম উঠিয়ে নেওয়া 
হয়েছে, আর কাগজ শুকিয়ে গেছে।”১৩৯ 

এ হাদীসটি আমাদেরকে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে, 
আল্লাহ তা'আলাই এককভাবে আমাদের যাবতীয় কল্যাণ ও 
অকল্যাণ দানের মালিক। তিনি প্রজ্ঞা ও ইনসাফের ভিত্তিতে 
আমাদের তাকদীর পরিচালনা করে থাকেন। আমরা কর্ম ও দু'আ 
করে কেবল সে কল্যাণই অর্জন করতে পারবো যা তিনি বিজ্ঞতার 
সাথে আমাদের জন্যে মঞ্জুর করে রেখেছেন। তাঁর মঞ্জুরীর বাইরে 
আমরা কোনো কল্যাণই অর্জন কিংবা কোনো অকল্যাণই দূর 
করতে পারবো না। অতএব, আল্লাহর পরিচালনাগত বৈশিষ্ট্যের 
ক্ষেত্রে শির্ক করা থেকে বাঁচতে হলে আমাদের করণীয় হবে : 
1. কেবলমাত্র আল্লাহকেই যাবতীয় কল্যাণ ও অকল্যাণের মালিক 

বলে মনে করতে হবে। 


13, তিরমিযী, প্রাগুক্ত; কিতাবু সিফাতিল কিয়ামাহ, বাব : নং ৫৯, ৪/৬৬৭। 
155 


. যাবতীয় কল্যাণারন ও অকল্যাণ দূরীকরণের জন্য 
সাধ্যানুযায়ী কর্ম করে তাঁরই নিকট তা প্রাপ্তির জন্য চাইতে 
হবে এবং তাঁরই উপর ভরসা করতে হবে। 

সকল কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের কৃতিত্ব নিজের 
কর্মকে বা অপর কাউকে বা অপর কোনো বস্তুকে না দিয়ে 
কেবল আল্লাহকেই দান করতে হবে। 

যে সব ক্ষেত্রে কারো পক্ষে কারো কল্যাণার্জন বা অকল্যাণ 
দূরীকরণে কোনো প্রকার সাহায্য করার সাধ্য নেই, সে সব 
ক্ষেত্রে তিনি ব্যতীত অন্য কারো সাহায্য কামনা করা থেকে 
বিরত থাকতে হবে। 

বিপদে পড়লে তিনি ব্যতীত কোনো অলি ও দরবেশকে 
স্মরণ না করে বিপদ থেকে মুক্তির জন্য কেবল তাঁকেই স্মরণ 
করে কেবল তাঁর কাছেই সাহায্য কামনা করতে হবে। 

. বিপদ মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বা অলিগণের নাম ও তাঁদের মর্যাদার ওসীলা না ধরে 
আল্লাহর তাওহীদ, তাঁর উত্তম নামাবলী, নিজের অপরাধের 
স্বীকৃতি, বিপদের প্রাক্কালে নিজের অপারগতা ও অসহায়তার 
কথা বলে, নিজের সৎকর্ম, বিশেষ করে সালাত ও ধৈর্যের 
মাধ্যমে অথবা কোনো সৎ জীবিত মানুষের দু'আর ওসীলা 


গ্রহণ করে দু'আ করতে হবে। 
156 


এখানে স্মর্তব্য যে, যারাই উপর্যুক্ত করণীয় বিষয়ে ব্যতিক্রম 
হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে, কারো ভাগ্যে বিপদ লিখা 
থাকলে আল্লাহর ইচ্ছা না হলে হাজারো চেষ্টা করেও সে তা দূর 
করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও 
তাঁর সাহাবীদের জীবনে নানাবিধ বিপদ এসেছে, তাঁর পক্ষেও সে 
সব দূর করা সম্ভব হয় নি, আল্লাহ তা'আলা নিজেও রাসূলের 
মর্যাদার দিক বিবেচনা করে তাঁর বিপদ দূর করে দেন নি। তাই 
যার উপর যে বিপদ আসার চুড়ান্ত ফয়সালা হয়ে রয়েছে, তার 
উপর তা আসবেই, তা কোনোভাবেই দূর করা যাবে না। আল্লাহর 
ইচ্ছার সামনে আমাদের সকল ইচ্ছা স্নান হয়ে যেতে বাধ্য। 
আল্লাহর কাছে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
যথেষ্ট মান ও মর্যাদা থাকা সত্তেও তিনি যখন তাঁর ও তাঁর 
সাহাবীদের বিপদ দূর করতে পারেন নি; তখন এ জগতে আর 
কে এ ধরনের যোগ্যতার অধিকারী থাকতে পারে? তিনি যেমন 
তাঁর মর্যাদার ওসীলায় তাঁর সাহাবীদের পার্থিব বিপদ দূর করতে 
পারেন নি, তেমনি তিনি আখেরাতেও তাঁর মর্যাদার ওসীলায় 
কারো পরকালীন বিপদ দূর করতে পারবেন না। তাঁর আত্মীয় 
স্বজনরা যাতে এ ধরনের কোনো সুযোগের আশায় থেকে 
আখেরাতে বিপদে না পড়ে, সে-জন্য তিনি তাঁর আদরের মেয়ে 


157 


ফাতিমাসহ অন্যান্য সকল নিকটাত্বীয়দের ডেকে ডেকে সুস্পষ্ট 
ভাষায় তা জানিয়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, 
৩:৬8 55555 25 25৯ (৪155 (Gl ৬8756 5349) 415 প্র 
493৮1945986 তা ৪০৫৬ 
41 ০9৬ ও A 5 dl ৩৩৩ GH ও 545 
১৮ ৩ 9 165 dh ৩০৩ উঠ ৭ 3 ১এ। ৩১৫ 
৩? 16549 Se i উঠা ৭3 এ 9:49 -৮1 ০১21 
৬ এটাও OF 06 ৬৫ ৬৪ 5 GS yO ও এ উট ৯৪ 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যখন 
(তোমার নিকটাত্মীয়দের ভয় প্রদর্শন কর) এ আয়াতটি অবতীর্ণ 
হয়, তখন তিনি তাঁর নিকটাত্ীয়দেরকে সাধারণ ও বিশেষভাবে 
উপদেশ প্রদান করেন। বনী কাব ইবন লুআইদের ডেকে বলেন : 
ওহে বনী কা'ব! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে 
রক্ষা কর; কারণ, আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে 
রক্ষা করতে পারবো না। ওহে বনী হাশিম! তোমরা নিজেদেরকে 
জাহান্নামের আগুন থেকে বাঁচাও; কেননা আমি তোমাদেরকে 
আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবো না। ওহে বনী মুত্তালিব! 
তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও; কেননা 
158 


আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবো না। 
হে ফাতিমা! তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে 
উদ্ধার কর, আমার অর্থ সম্পদ থেকে যা খুশী চেয়ে নাও, আমি 
আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো উপকার করতে পারবো না ।”১৪০ 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী এবং 
তাঁর নিকটাত্্ীয়দের দুনিয়া-আখেরাতের বিপদ দূরীকরণের ক্ষেত্রে 
অধিক মর্যাদাবান এমন কে থাকতে পারে, যিনি তাঁর মর্যাদা 
ব্যবহার করে এমন সব কাজ করতে পারবেন, যা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পক্ষে সম্ভব নয়? 
আল্লাহ ব্যতীত মানুষের অপর কোনো আশ্রয়স্থল নেই : 

যখন কোনো কল্যাণ বা অকল্যাণ করা আল্লাহ ব্যতীত অপর 
কারো বৈশিষ্ট্য হতে পারে না, এমনকি সে বৈশিষ্ট্যের অধিকারী 
যখন স্বয়ং আল্লাহর প্রিয় হাবীব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-ও হতে পারেন না, তখন সবাইকে বুঝতে হবে যে, 


10, বুখারী, প্রাগুক্ত; কিতাবুল-ওয়াসা-য়া, বাব : ১১, হাদীস নং ২৬০৬; 
৩/১০১২; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুর ঈমান, বাব নং ৮৯, হাদীস নং ২০৪, 
১/১৯২ ; আবু ঈসা- আত-তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুত তাফসীর, বাব : 
২৭, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জাতির জনগণকে সতর্ক 


করা প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে), ৫/৩৩৮। 
159 


আল্লাহ ব্যতীত মানুষের কল্যাণ লাভের এবং অকল্যাণ দূরীকরণের 
অপর কোনো আশ্রয়স্থল নেই। এ প্রসঙ্গে আল্লাহ বলেন : 
IAAT os Sf ও এ 5 OVS 35155 হেল এস YH 
[৭৫ VEN O ss da Si 
“বলুন: আমি তোমাদের কোনো ক্ষতি সাধন করার এবং 
তোমাদেরকে সুপথে আনয়ন করার মালিক নই। বলুন, আমার 
অবস্থা এমন যে, আল্লাহর পাকড়াও থেকে আমাকে রক্ষা করার 
মত কেউ নেই এবং তিনি ব্যতীত আমি অপর কোনো আশ্রয় 
স্থলও পাব না।”*২ 
এ আয়াতে মহান আল্লাহ তাঁর রাসূলের মুখ দিয়ে এ ঘোষণা 
দেয়ার মাধ্যমে সাধারণ জনগণকে এ কথা বুঝাতে চাইলেন যে, 
একমাত্র আল্লাহ তা'আলাই হলেন সকল লাভ-ক্ষতি, কল্যাণ ও 
অকল্যাণের একচ্ছত্র মালিক। কোনো কল্যাণার্জন বা অকল্যাণ 
দূরীকরণের জন্য প্রার্থনা ও আবেদন করার স্থান একমাত্র তিনি 
ব্যতীত আর কোথাও নেই। সুতরাং অবস্থার যে কোনো 
পরিবর্তনের জন্য আমাদেরকে কেবল তাঁরই শরণাপন্ন হতে হবে। 
কারো কোনো অলৌকিক মাধ্যমের চিন্তা ভাবনা পরিহার করে 
সরাসরি কেবল তাঁর নিকটেই তা চাইতে হবে; কেননা, তিনি 


4. আল-কুরআন, সুরা আল-জিন : ২১। 
160 


একাই বান্দাদের যাবতীয় অভাব ও অভিযোগ শ্রবণ করার এবং 
তা পূর্ণ করার জন্য যথেষ্ট। কিন্তু মানুষেরা এরপরও তাঁকে বাদ 
দিয়ে অন্যের আশ্রয় গ্রহণ করে, অন্যের কাছে তাদের অভাব ও 
অভিযোগের কথা তুলে ধরে, তাঁর কাছে তাদের অভাবের কথা 
সরাসরি না জানিয়ে অন্যের মাধ্যম গ্রহণ করে। বান্দাদের এ হেন 
কর্মে তিনি প্রশ্ন করে বলেন : 
[৮৯:১0] রা ১৯ এটা এ | 
“আল্লাহ কি তা হলে তাঁর বান্দার (যাবতীয় অভাব ও 
অভিযোগ শ্রবণ করার) জন্য যথেষ্ট নন?”৯১২ 
হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাঁর বান্দাদের যাবতীয় অভাব ও 
অভিযোগ শুনার ও তা পূরণের জন্য যথেষ্ট। তাই তাদের উচিত 
কেবল তাঁরই নিকট সরাসরি তাদের যাবতীয় অভাবের কথা তুলে 
ধরা, তাঁরই নিকট যাবতীয় সাহায্য কামনা করা। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ শিক্ষা দেয়ার জন্যই 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন : 
4১8 Sxl 4৩০0) 
“যখন কোনো সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য 
চাইবে ৷”*৪৩ 


“আল-কুরআন, সূরা যুমার : ৩৬। 
161 


তৃতীয় প্রকার : উপাসনাগত শির্ক (০১৬০ 3 4৩) 
মানুষ এবং আল্লাহর মধ্যে যে সম্পর্ক রয়েছে তা হলো সৃষ্টি 
ও অষ্টার সম্পর্ক। মানুষের জীবনের প্রতি অপর মানুষ এবং চন্দ্র, 
সূর্য, আগুন, পানি, পাথর, বৃক্ষ, পশু ও পাখি ইত্যাদির যতবড় 
অবদানই থাকুক না কেন- এরা সবাই মানুষের মতই আল্লাহর 
সৃষ্টি। কোন সৃষ্টি যখন মানুষের স্রষ্টা নয় তখন মানুষের প্রতি 
সৃষ্টির অবদান বা উপকার যা-ই থাকুক না কেন, কৃতজ্ঞতা ও 
সম্মান প্রাপ্তির ক্ষেত্রে তারা আল্লাহর সমান হতে পারে না। 
কেননা, মানুষের জীবনের প্রতি আল্লাহ তা'আলার যে অবদান 
রয়েছে এর সাথে অপর কারো অবদানের কোনো তুলনা হতে 
পারে না। মানুষের প্রতি আল্লাহর অবদানের দাবী হচ্ছে, তারা 
কারো উপাসনা করলে কেবল তাঁরই উপাসনা করবে । অন্য কারো 
নয়। তিনি তাদের সৃষ্টি করার ফলে তাদের উপর তাঁর যে 
অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তা হলো: তারা একমাত্র তাঁরই 
উপাসনা করবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
(85581878499 2019445৬১৬৭ BE dhl ৬) 


14. আবু ঈসা আত্‌ তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল কিয়ামাহ, বাব : নং ৫৯, 


৪/৬৬৭; ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/২৯৩। 
162 


“বান্দাদের উপর আল্লাহ তা'আলার অধিকার হলো তারা যেন 
কেবল আল্লাহরই উপাসনা করে এবং তাঁর সাথে অপর কাউকে 
শরীক না করে।”৯ যারা আল্লাহর এ অধিকারে অপর কাউকে 
শরীক করে, আল্লাহর দৃষ্টিতে তারা সৃষ্টি আর শ্রষ্টাকে এক করে 
নিল। সে জন্য তিনি তাদের এ হীনতম কর্মের সমালোচনা করে 
বলেছেন, 


দত 


ঘাটে 


[১:১০] বর ও 5535 ১৫ ডা 3৩৩৫ SE ৩৫৫ 
“তবে কি যিনি সৃষ্টি করেন তিনি তাদের মতই হয়ে গেলেন 
যারা সৃষ্টি করে না, এর পরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে 
না?””১৪৫ 
আল্লাহ যখন মানুষের উপাসনা প্রাপ্তিকেই তাঁর কৃতজ্ঞতা ও 
সম্মান প্রদর্শনের মাধ্যম হিসেবে সাব্যস্ত করে নিয়েছেন, তখন 
উপাসনার মাধ্যমে অপর কোন সৃষ্টির কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন 
করা যাবে না। আল্লাহ মানুষের উপর তাদের উপাসনা পাবার 
অধিকার সংরক্ষণ করেন বলেই তিনি তাদের প্রতি তাঁর 


14.এ হাদীসটি মা'আজ ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। দেখুন : 
মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল ঈমান, হাদীস নং ৪৯। 


*, আল-কুরআন, সূরা নাহাল : ২১। 
163 


অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে এককভাবে তাঁরই উপাসনা 
লো ৮৪ ০ ও ও ওরা ভে ১৬০ এঞরা ভি) 
[ঘ):3১21] S45 
কর যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, 
আশা করা যায় এতে তোমরা পরহেজগার হতে পারবে ।”৯৬ 
আবার তাঁর উপাসনার ক্ষেত্রে কাউকে শরীক করতে নিষেধ করে 
বলেছেন, 
[৭ 1৮4)] (Ess 8 J; Hilo 
“তোমরা এককভাবে আল্লাহর উপাসনা কর, তাঁর সাথে 
কাউকে শরীক করো না।”১৪৭ 
আল্লাহর সাথে কাউকে শরীক না করার অর্থ হচ্ছে- তাঁর 
রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যসমূহে কাউকে শরীক না করা এবং কোনো 
মানুষ বা অন্য কোন বস্তুর অবদান ও উপকারিতার প্রতি লক্ষ্য 
করে তাকে মর্যাদা ও সম্মান দিতে গিয়ে এমন কোন কাজ না 
করা, যা সে মানুষ বা সে বস্তুকে উপাস্যে পরিণত করে। 


1“ আল-কুরআন, সূরা বাক্কারাহ : ২১। 


1£, আল-কুরআন, সূরা নিসা : ৩৬। 
164 


আল্লাহর উপাসনার মাধ্যম : 

মানুষ যাতে আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাত ও উলুহিয়্যাতে 
কাউকে শরীক না করে, সে জন্য তিনি মানুষের তাঁর 
উপাসনাদিকে দু'ভাগে বিভক্ত করেছেন, 

এক. বাহ্যিক উপাসনাদি যা তাঁর উলৃহিয়্যাতের ক্ষেত্রে শির্ক 
না করার জন্য মানুষের শরীরের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের উপর 
ফরয করে দিয়েছেন। 

দুই, গোপন উপাসনাদি, যা তাঁর রুবুবিয়্যাতের ক্ষেত্রে শির্ক 
না করার জন্য মানুষের শরীরের গোপন অঙ্গ অন্তরের উপর ফরয 
করেছেন। 


বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের উপর ফরযকৃত উপাসনাদি : 

মধ্যে এমন কিছু উপাসনা রয়েছে যা বিশেষ করে মুখ ও জিহবার 
সাথে সম্পর্কযুক্ত। যেমন- আনন্দ বা খুশীর সংবাদ শ্রবণ করলে 
মুখ দিয়ে “আলহামদুলিল্লাহ বলা। বিপদের কথা শুনলে... ‘ইন্না 
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করা। সর্বদা মুখে 
আল্লাহর যিকর ও তাঁর নিকট ইস্তেগফার করা, বিপদে ও ভাল 
অবস্থায় তাঁরই নিকট সাহায্য কামনা করা, মানব ও জিনের 


165 


যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য মুখ দিয়ে তাঁরই নিকট আশ্রয় 
কামনা করা ইত্যাদি । 

এ সকল উপাসনাসমূহ মুখের উপর নির্ধারণ করার উদ্দেশ্য 
হচ্ছে। মানুষের মুখে তাদের সুখ ও দুঃখে, আনন্দ ও বিষাদে এবং 
ভাল ও মন্দ সর্বাবস্থায় যেন কেবল আল্লাহ তা'আলার স্মরণই 
চলতে থাকে । তাঁর কাছেই যেন তারা তাদের অপরাধের জন্য 
মার্জনা চায়, বিপদে পতিত হলে যেন কেবল তাঁর কাছেই সাহায্য 
মাধ্যমেই তাঁকে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বা অপর কোনো অলির নামের মাধ্যমে যেন তাঁকে 
আহ্বান না করে। কেউ যদি তা না করে বিপদের সময় বা 
কাদির জীলানী (রহ.) বা মঈনুদ্দিন চিত্তী (রহ.)-কে স্মরণ করে, 
তাঁদেরকে সাহায্যের জন্য আহ্বান করে, তা হলে সে ব্যক্তি তার 
মুখের উপাসনায় তাঁদেরকে আল্লাহর সাথে শরীক করে নেবে। 


দু'আর প্রকার (০5-।€1১) 
দু'আ বা আহ্বান দু'প্রকার : 

এক. কিছু চাওয়ার দু'আ (1. ০০১) : যে সব বস্তু জীবিত 
মানুষদের স্বাভাবিক শক্তি ও সামর্থ্যের মধ্যে রয়েছে, ইচ্ছা করলে 


166 


তারা তা অপরকে দিতে পারে, বা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে 
পারে, এমন বস্তু কোনো মানুষের কাছে চাওয়া যেতে পারে। তবে 
যা দান করা বা দানের ক্ষেত্রে সাহায্য করা মানুষের সাধ্যের 
বাইরে, তা আল্লাহর কাছেই চাইতে হবে। এ জাতীয় বস্তু আল্লাহর 
কাছে চাওয়াকেই 'দু'আ-উ মাসআলা” বা 'যাচঞ্া জাতীয় প্রার্থনা’ 
বলা হয়। 

দুই, দু'আ-উ ইবাদাত : অপারগতা, দুর্বলতা ও বিনয় 
প্রকাশের জন্য যে দু'আ করা হয়, তাকে দু'আয়ে ইবাদাত বলা 
হয়। 
দু'আ আল্লাহ তা'আলার ইবাদত : 

উপর্যুক্ত উভয় প্রকার দু'আ আল্লাহ তা'আলা ব্যতীত কোনো 
মানুষের নিকট চাওয়া যায় না। কেননা, তা আল্লাহর ইবাদাত- 
উপাসনার অন্তর্গত বিষয়। সে জন্য তিনি তা কেবল তাঁর কাছেই 
চাওয়ার নির্দেশ করে বলেন, 

[1৮৮]: Cal 3১৮) ms 36 

আহ্বান কর, আমি তোমাদের আহ্বানে সাড়া দেব।”১ 


1», আল-কুরআন, সূরা মুমিন : ৬০। 
167 


আবার দু'আ যে বিনয়ের সাথে করতে হবে, সে সম্পর্কে 
বলেছেন, 
[০০৯-১০১ © SAI LL 34৫ 8৪ CEs int EY 

“তোমরা তোমাদের প্রতিপালককে বিনয় ও চুপিসারে 
আহ্বান কর, নিশ্চয় তিনি সীমালজ্ঘনকারীদের পছন্দ করেন 
না” ১৪৯ 

উক্ত আয়াত দু'টি দ্বারা প্রমাণিত হয় যে, আমাদের জীবনের 
যে সব কল্যাণ দান বা অকল্যাণ দূরীকরণ কোনো মানুষ করতে 
পারে না তা বিনয়ের সাথে কেবল আল্লাহ তা'আলার নিকটেই 
চাইতে হবে। এ জন্য কর্মের প্রয়োজন হলে কর্মের তৌফিকও 
তাঁর নিকটেই কামনা করতে হবে। তা না করে আমরা যদি 
জীবিত বা মৃত কোনো পীর বা অলির নিকটে তা কামনা করি, 
অথবা মৃত কোনো অলিকে এ জন্য আল্লাহর কাছে সুপারিশ 
করতে বলি, তা হলে এতে আল্লাহর রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতে 
শির্ক হবে। রুবুবিয়্যাতে শির্ক হবে এ জন্যে যে, আমরা আল্লাহর 
রুবৃবিয়্যাতের আওতাধীন বিষয়কে তাঁদের নিকটে আছে বলে 
বিশ্বাস করছি। আর উলৃহিয়্যাতে শির্ক হবে এ জন্যে যে, আমরা 


1”.আল-কুরআন, সূরা আ'রাফ : ৫৫। 
168 


শুধু আল্লাহ তা'আলাকে আহ্বান করার স্থানে অন্যকে আহ্বান 
করছি। 

যারা আল্লাহ তা'আলাকে ব্যতীত অপর কাউকে আহ্বান 
করে, অপরের নিকট অনুশোচনা ও বিনয় প্রকাশ করে, তারা 
আল্লাহকে ব্যতীত অপরকেই তাদের ইলাহ বানিয়ে নেয়। এমন 
250৩5 As CY ৪ A ৩৪% 3556 তক 6০০৯ 

[14:৩৯] © 3১১8৫৩1০3০৬ 

“যে আল্লাহর সাথে অপর কোনো ইলাহকে আহ্বান করে যে 
আহ্বানের বৈধতার পিছনে তার নিকট কোন দলীল প্রমাণ নেই, 
কাফিরগণ কোন অবস্থাতেই কৃতকার্য হতে পারে না।”১০ 
শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের উপাসনা 

মুখের উপাসনা ছাড়াও আরো এমন কিছু উপাসনা রয়েছে 
যার সম্পর্ক রয়েছে পূর্ণ শরীরের সাথে। যেমন : 
দাঁড়িয়ে বিনয় ও আনুগত্য প্রকাশ করা : 

আল্লাহর সম্মুখে বিনয় ও তাঁর আনুগত্য প্রকাশের জন্য তিনি 
মানুষের শরীরের উপর যে সব উপাসনা ধার্য করে দিয়েছেন 


'*. আল-কুরআন, সূরা গাফির : ৪০। 
169 


তন্মধ্যে অন্যমত একটি উপাসনা হচ্ছে- দাঁড়িয়ে বা প্রয়োজনে বসে 
সালাত কায়েম করা। এ সালাত সঠিক এবং আল্লাহর নিকট তা 
গৃহীত হওয়ার জন্য রয়েছে তিনটি পূর্বশর্ত : 

এক. আল্লাহর একান্ত ভালোবাসার আকর্ষণেই তা কায়েম 
করতে হবে। 

দুই. অত্যন্ত আন্তরিকতা ও একাগ্রতার সাথে তা সম্পাদিত 
হতে হবে। 
উলুহিয়্যাতের স্বীকৃতি দানের উদ্দেশ্যেই তা কায়েম করতে হবে। 

যার সালাতে এ তিনটি শর্ত পাওয়া যাবে না, তার সালাত 
বাহ্যিক দৃষ্টিতে সালাত হিসেবে গণ্য হলেও তা আল্লাহর নিকটে 
গ্রাহ্য হবে না। 
আগমনের সংবাদ শুনলে তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্যে 
ব্যতিব্স্তও হতে পারে, কিন্তু তাকে ভালোবাসার আতিশয্যে তার 
সামনে দাঁড়িয়ে এমন কোনো বিনয়ভাব প্রকাশ বা এমন কোনো 
কর্ম করা যাবে না, যা বাহ্যত তার উপাসনার শামিল হয়। কেননা, 
এ ধরনের বিনয় ও আনুগত্য প্রকাশ আল্লাহ্‌ তা'আলার জন্যেই 


170 


বিনয় ও আনুগত্য প্রকাশের নির্দেশ করে বলেছেন, 


[CYA © 3539 401৯:585 ) 
“তোমরা আল্লাহর জন্য বিনয় প্রকাশের উদ্দেশ্যে দাঁড়াও ।”১১ 


আল্লাহর সামনে বিনয় ও আনুগত্য প্রকাশকে শির্ক মুক্ত 
রাখার জন্য তিনি তা এমন স্থানে প্রদর্শন করতে নির্দেশ করেছেন 
যেখানে শির্ক সংঘটিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ 
উদ্দেশ্যকে সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কোনো কবরকে মসজিদ বানাতে নিষেধ করেছেন। 
অনুরূপভাবে কোনো কবরমুখী হয়ে বা কবরের সন্নিকটে সালাত 
আদায় করতেও নিষেধ করেছেন; কেননা, এতে আল্লাহর প্রতি 
বিনয় ও আনুগত্য প্রকাশের পাশাপাশি কবরবাসী নবী বা অলিরও 
বিনয় এবং আনুগত্য প্রকাশিত হতে পারে। যেহেতু দাঁড়িয়ে বিনয় 
ও আনুগত্য প্রকাশ আল্লাহর উপাসনা প্রকাশের মাধ্যম হিসেবে 
নির্ধারিত, সেহেতু কোনো পীর-মাশায়েখ, বা কোনো অলি বা 
রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে বা তাদের ছবি, প্রতিকৃতি, কবর, 
ভাস্কর্য বা স্মৃতিসৌধের পার্শ্বে তাঁদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে 
নীরবে দাঁড়ানো যাবে না; কেননা, এতে আল্লাহ তা'আলার সামনে 


'”. আল-কুরআন, সূরা বাক্কারাহ : ২৩৮। 
17] 


বিনয় প্রকাশের পদ্ধতিতে তাঁদের সামনে বিনয় ও আনুগত্য 
প্রকাশিত হয়। 
সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে রুকু ও সেজদা করা : 
আল্লাহর মহববত তাঁর সম্মান ও আনুগত্য প্রকাশার্থে তাঁর 
তেমনি একই উদ্দেশ্যে আল্লাহর সামনে নত হয়ে রুকু ও সেজদা 
করাও তাঁর উপাসনা । সে জন্য তিনি এর নির্দেশ করে বলেন, 
[4:০1 ৫৫515257594) 9 জী পু) 
“হে ঈমানদারগণ! তোমরা তোমাদের প্রতিপালককে রুকু* 
সেজদা ও ইবাদত কর।”১২ 
আল্লাহর সামনে রুকু" ও সেজদা করা তাঁর উপাসনা হওয়ার 
কারণে কোনো পীর, মাশায়েখ ও অলির সম্মানার্থে তাদের সামনে 
বা কবরে রুকু" ও সেজদা করা তাদের উপাসনার শামিল। 


কারো সম্মানার্থে মাথা নত ও কদমবুসী করা : 
কাউকে অভিবাদন জ্ঞাপন করার জন্য মাথা নত করা এবং 


মাতা-পিতা, অলি ও দরবেশদের সম্মান প্রদর্শনের জন্য কদমবুসী 
করা যদিও শির্কের পর্যায়ভুক্ত নয়, তথাপি তা করা ইসলামের 


'*. আল-কুরআন, সূরা হজ্জ : ৭৭। 
172 


অনুসৃত রীতিরও অন্তর্ভুক্ত নয়; বরং তা মুসলিম সমাজে প্রচলিত 
পশ্চিমা ও হিন্দুয়ানী সংস্কৃতিরই অন্তর্ভুক্ত বিষয়। কাজেই তা 
বর্জনীয় । ১৩ 


সম্মান প্রদর্শনের জন্য সেজদা করা (৮১:১০!) : 


সেজদার মাধ্যমে কাউকে সম্মান প্রদর্শন করা অতীতের 
শরী'আতে বৈধ ছিল '”*। ফেরেশতাদের কর্তৃক আদম আলাইহিস 


'»রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্বাইফ থেকে ফেরার পথে তাঁর শত্রু 
উতবাহ ও শায়বাহ এর একটি আংগুরের বাগানে বিশ্রাম নিয়েছিলেন। 
সে সময় তাদের দাস আদ্দাস নামের জনৈক বখ্র্বূ্নূ্রষ্টান রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পায়ে চুম্বন করেছিল বলে প্রমাণ পাওয়া 
যায়। দেখুন : আল-মুবারক পুরী, পৃ. ১২৬। 

অনুরূপভাবে অপর একজন গ্রাম্য সাহাবী দ্বারাও এ ধরনের কদমবুসী করার 
প্রমাণ পাওয়া যায়। তবে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে 
অভিবাদন, সম্মান ও ভালবাসা প্রদর্শনের জন্য তাঁর কোন অনুমোদিত পন্থা 
ছিল না। এ জন্য তাঁর অন্যান্য সাহাবীগণ এভাবে কোন দিন তাঁকে 
অভিবাদন জ্ঞাপন করেন নি। এতে প্রমাণিত হয় যে, কদমবুসীর বৈধতার 
ব্যাপারে যে দু'একটি এঁতিহাসিক বর্ণনা পাওয়া যায় তা একেকটি ঘটনা 
বিশেষ, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথেই সীমাবদ্ধ, এর দ্বারা কোন অবস্থাতেই 
কদমবুসী বা পা চুম্বনের অনুমোদন প্রমাণিত হয়না।- লেখক 

1” কিন্তু সেই সেজদার আকার-আকৃতি, ধরণ ও পদ্ধতি সম্পর্কে আমরা সম্পূর্ণ 
অজ্ঞ। আসলেই কি তা মাথা মাটিতে রেখে করা হতো কি না তা জানার 


কোনো উপায় নেই। কারণ; সেজদা শব্দটি সম্মান ও আনুগত্য প্রকাশের 
173 


সালাম-কে এবং ইউসুফ আলাইহিস সালাম-এর ভাইদের কর্তৃক 
তাঁকে সেজদা করা এ সম্মান প্রদর্শনেরই অন্তর্গত। তবে কোনো 
সৃষ্টিকে এ ধরনের সম্মান প্রদর্শনের রীতি সর্বশেষ রাসূল মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত শরী'আত দ্বারা 
সম্পূর্ণভাবে রহিত হয়ে গেছে এবং সর্বশেষ শরী'আতে তা 
শুধুমাত্র আল্লাহ তা'আলার জন্যেই নির্দিষ্ট হয়ে গেছে। শরণ্মী 
নিয়ম মতে জ্ঞানী, গুণী ও সৎ মানুষদের সম্মান প্রদর্শনের পথ 
হচ্ছে- তাঁদের আগমনের সংবাদ শুনলে আমরা আনন্দের সাথে 
এগিয়ে গিয়ে তাঁদেরকে সাদর সম্ভাষণ জানাবো, অতিথি হিসেবে 
তাঁদের একরাম করবো, তাঁদের সাথে সালাম, মুসাফাহা ও 
তাঁদেরকে কিছুদূর এগিয়ে নিয়ে সম্মানের সাথে বিদায় করে দেব। 

সম্মানের জন্য কাউকে সেজদা করা যদি বৈধ হতো তা হলে 
আল্লাহ তা'আলা তাঁর রাসূলের সাহাবীদেরকে এ মর্মে নির্দেশ 
প্রদান করতেন যে, তোমরা নবীকে সেজদা করার মাধ্যমে তাঁর 


অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং সেটা অনেকটা অস্পষ্ট বা মুতাশাবিহ। 
সেটার উপর ভিত্তি করে কুরআন ও হাদীসের স্পষ্ট বাণী বা মুহকামের 
আমল বাদ দেয়া যাবে না। সুতরাং কোনোভাবেই আমরা আল্লাহ ব্যতীত 


কারও জন্য সেজদা করাকে অনুমতিপ্রাপ্ত মনে করতে পারি না। [সম্পাদক] 
174 


সম্মান প্রদর্শন করো; কিন্তু আল্লাহ তা'আলা তাঁর রাসূলের 
সাহাবীদেরকে এমন কোনো নির্দেশ না দিয়ে মানুষকে সম্মান 
প্রদর্শনের যে পদ্ধতির কথা উপরে বর্ণিত হয়েছে, তাঁকে সেভাবেই 
সম্মান প্রদর্শনের জন্য নির্দেশ করেছেন। 

এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন : 
225 -45255 40 50 81085152515 ওএ০ 0 

[৭ Aa © ১5৩০32545১৪? 

“আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদানকারী ও ভয় 
প্রদর্শনকারী স্বরূপ প্রেরণ করেছি; যাতে তোমরা আল্লাহ ও তাঁর 
রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর এবং তাঁকে (রাসূলকে) সম্মান ও 
মর্যাদা দান কর, আর সকাল ও সন্ধায় আল্লাহর পবিত্রতা ঘোষণা 
কর।”৮১৫৫ 

একটি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে 
সম্মান প্রদর্শন পূর্বক সেজদা করলে উপস্থিত সাহাবীগণ তা দেখে 
তা করতে নিষেধ করে বলেন, 


ol SE 55 hth 


**, আল-কুরআন, সূরা ফাতহ : ৯। 
175 


“তোমরা তোমাদের রবের দাসত্ব কর এবং তোমাদের 
ভাইকে একরাম তথা সম্মান কর।”১৬ 

এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কাউকে সেজদা করা তার 
উপাসনারই শামিল। আর উপাসনা আল্লাহ ব্যতীত অন্য কারো 
করা যায়না বিধায়, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে 
না। এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে 
সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেও তা করার কোনো বৈধতা নেই। অপর 
হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

(৯9 43 ১ এন be এ CERT FC ATES 5h 
স্ত্রীর প্রতি তার স্বামীকে সেজদা করার নির্দেশ করতাম 1” ১৭ 


'* উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূল কতিপয় 
মুহাজির ও আনসারদের মাঝে ছিলেন, এমন সময় একটি উট এসে তাঁকে 
সেজদা করলো। সাহাবীগণ তা দেখে বললেন : হে রাসুল! চতুষ্পদ জন্তু 
আপনাকে সেজদা করে, অথচ আমরা এর অধিক হকদার, তখন তিনি 


বললেন : তোমরা তোমাদের রবের ইবাদাত কর এবং তোমাদের ভাই 
অর্থাৎ আমাকে সম্মান কর।” আহমদ, প্রাগুক্ত; ৩/৩২। [(তবে এর সনদ 
দুর্বল), সম্পাদক] 


1? মুহাম্মদ ইবন ইয়াধীদ ইবন মা-জাঃ, প্রাগুক্ত; কিতাবুন নিকাহ, বাব: হক্কুয 
যাওজি ‘আলাল মারআতি (স্ত্রীর উপর স্বামীর অধিকার); ১/৫৯৫। 
176 


এ হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে, ইসলামী শরী'আতে 
সেজদা হচ্ছে একমাত্র আল্লাহ তা'আলার সম্মান ও উপাসনা 
প্রকাশের জন্য নির্দিষ্ট একটি মাধ্যম। কেউ কারো জন্যে- তিনি 
যেই হোন না কেন- সেজদা করা হারাম। যে আল্লাহ তা'আলাকে 
ব্যতীত অন্য কাউকে সেজদা করলো, প্রকৃতপক্ষে সে 
গায়রুল্লাহকেই তার উপাস্য বানিয়ে নিল। আল্লাহর উপাসনার 
ক্ষেত্রে সে অপরকে শরীক করে নিল। 
লোক দেখানো সালাত : 

সালাত হচ্ছে এমন একটি উপাসনা যা আল্লাহর সম্মুখে 
বিনয় প্রকাশ, তাঁর সম্মান প্রদর্শন ও তাঁর সন্তুষ্টি অর্জনের একটি 
বিশেষ উপায়। সালাতকে শিরকমুক্ত করে এটাকে যথার্থ উপাসনায় 
পরিণত করতে হলে তা যে কোনো ধরনের লোক দেখানো ভাব 
থেকে মুক্ত রাখা আবশ্যক। যদি কেউ তাতে কোনো লোক 
দেখানোর ভাব করে, তা হলে আল্লাহর দৃষ্টিতে সে তার এ 
উপাসনায় অপরকে শরীক করে নিল। এ জাতীয় উপাসনা প্রসঙ্গে 
হাদীসে কুদসিতে আল্লাহ তা'আলা বলেন, 

RS EAE এ 25 208 SUE 55 ৩5 IIB ০5 880 GE Oh 
4৫755 


“আমি সকল শরীকানদের শরীকানা থেকে সম্পূর্ণ মুক্ত। যে 


177 


ব্যক্তি কোনো কাজে আমার সাথে কাউকে শরীক করে নিল, আমি 
তাকে ও তার শির্কযুক্ত কাজকে ছেড়ে দেই।”১% 

এ জাতীয় সালাত আদায়কারীদের জন্য যে ধ্বংস অপেক্ষা 
করছে সে সম্পর্কে আল্লাহ তা'আলা আরো বলেন, 
9928 A GAO SAL LENS Eh জী 9 SLED LG 

[7:১০] do 
“অতএব, ধ্বংস সেই সব সালাত আদায়কারীদের জন্য 
যারা তাদের সালাত সম্পর্কে বে খবর, যারা তা লোক দেখানোর 
জন্যে করে।”১» 
যাকাত আদায় করা : 

আল্লাহ তা'আলার নির্দেশ পালন এবং তাঁরই সন্তুষ্টি অর্জনের 
উদ্দেশ্যে যাকাত প্রদান করা একটি আর্থিক ও শারীরিক ইবাদত। 
সালাতের ন্যায় কেউ যদি তা লোকদেখানোর উদ্দেশ্যে আদায় 
করে, তবে তাও উপর্যুক্ত হাদীস অনুযায়ী শিকী কর্মের অন্তর্গত 
হবে। 


কা'বা গৃহের হজ্জ (54). 


15 মুসলিম, প্রাগুক্ত; কিতাবুষ যুহদ, বাব নং ৮৯, হাদীস নং ২৯৮৫:৪/২২৮৯; 
আহমদ, প্রাপ্তক্ত; ২/২০১। 


1» আল-কুরআন,সুরা মাউন :৫,৬। 
178 


কা'বা গৃহ আল্লাহ তা'আলার নিদর্শনাদির মধ্যকার একটি 
অন্যতম নিদর্শন। এ গৃহ যিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফে গমন 
করা মুসলিমদের মধ্যকার সুস্থ ও সম্পদশালীদের জন্য একটি 
ফরয ইবাদত; তারা জগতের যেখানেই বসবাস করুক না কেন- 
জীবনে অন্তত একবার এ ইবাদত পালনের উদ্দেশ্যে সেখানে 
আগমন করা অপরিহার্য। 
কা'বা শরীফ নির্মাণ ও এর হজ্জ করার নির্দেশের উদ্দেশ্য: 


ইসলাম একটি বিশ্বজনীন দ্বীন। এ দ্বীনের অনুসারীরা 
সকলেই এক আল্লাহর বান্দা ও পরস্পরের ভাই ভাই। সে কারণে 
তিনি চান তাঁর বান্দারা এক ও অভিন্ন নিয়মে এবং একই কিবলা 
বা দিকে তাদের মুখ ফিরিয়ে তাঁর উপাসনা করুক। এ লক্ষ্য 
অর্জনের জন্য তিনি পৃথিবীর মধ্যবর্তী স্থানে +” তাদের জন্য কা'বা 


19. কা'বা গৃহটি পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার প্রমাণে ইবন ‘আব্বাস 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি মাওকৃফ হাদীস উপস্থাপন করা 
যায়। তাতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
বলেন: আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টির দু'হাজার বছর পূর্বে পানিতে চারটি 
স্তম্ভের উপর কা'বা গৃহ স্থাপন করেন। অতঃপর এ-গৃহের নিচ থেকেই 
পৃথিবীর সম্প্রসারণ শুরু হয়”। দেখুন: তাফছীরুল কুরআনিল 'আযীম; 
১/১৮৪। পৃথিবীর মানচিত্রের প্রতি লক্ষ্য করলে বাস্তবেই প্রমাণিত হয় যে, 


আরব উপ-দ্বীপটি পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। লেখক 
179 


গৃহ তথা কিবলা নির্মাণের ব্যবস্থা করেন। তারা যে পরস্পরের 
ভাই ভাই তা বাস্তবে প্রমাণ করে দেখানোর লক্ষ্যে তাদের মধ্যকার 
সুস্থ ও সম্পদশালীদের উপর সারা জীবনে অন্তত একবার সে গৃহ 
যিয়ারতের উদ্দেশ্যে গমন করার বিধান জারী করেন। তাঁর বান্দারা 
যাতে সে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পৃথিবীর সর্বত্র থেকে তা 
যিয়ারতে আগমন করে, সে-জন্য তিনি ইব্রাহীম আলাইহিস 
সালামের মাধ্যমে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন: 


3৮5৮ ও ৩5 এ ৩ F 866 355 Bb ESL wf 5 05s) 
[4:04] ৭ ও) 
“আর তুমি মানুষের মধ্যে (এ গৃহের হজ্জের) ঘোষণা 
প্রচার কর, তারা যেন পায়ে হেটে এবং কৃষ্ণকায় উটের পিঠে 
সওয়ার হয়ে দুর-দুরান্ত থেকে তোমার কাছে (মক্কায়) আসে ।”১৬, 
এ-গৃহের চার পার্শে ত্বাওয়াফ করার প্রতি নির্দেশ দিয়ে 
বলেছেন: 
[৭:০3] ডা A 15505) 
“আর তারা যেন প্রাচীন পবিত্র গৃহের ত্বওয়াফ করে।”**২ 


1”. আল-কুরআন,সূরা হজ্জ :২৭। 


'*. আল-কুরআন,সূরা হজ্জ :২৯। 
180 


এ গৃহ বরকতময় হওয়ার কারণে সম্ভব হলে ত্বওয়াফ করার 


সময় বরকত হাসিলের জন্য এ-গৃহের ডান পার্শ্ব হাত দিয়ে স্পর্শ 


করে অন্যথায় সে দিকে হাত দিয়ে ইঙ্গিত করে সম্মান প্রদর্শণের 


অনুমতি প্রদান করা হয়েছে। ১ 


এর বাম কোণে যে কৃষ্ণকায় পাথর (১,১ 24) রয়েছে, 


এর সাথে মানুষের লাভ ও ক্ষতি কোনো সম্পর্ক না থাকলেও ৯ 


163 


164 


. ইবন “উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: যে দিন 


রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে এ দুপার্খ্ব (অর্থাৎ- কা'বা 
গৃহের ডান পার্শ্ব ও বাম পার্শ্ব যেখানে হাজারে আসওয়াদ অবস্থিত) স্পর্শ 
করতে দেখেছি সে দিন থেকেই আমি এ দু"পার্শ কষ্টে হোক আর বিনা 
কষ্টে হোক কোনো অবস্থাতেই তা স্পর্শ করা পরিত্যাগ করি নি”। দেখুন: 
বুখারী, প্রাগুক্ত; কিতাবুল মানাসিক, বাব নং: ৫৬, তাকবীলুল হাজার, 


হাদীস নং ১৫২৯; ২/৫৮২; নাসাই, প্রাগুক্ত; ৪/৫/১৮৫। 


“উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এ কৃষ্ণ পাথরকে চুম্বন করার সময় 


বলেছিলেন, 


এ এ GS এ ৩৯০ BN 89 LS NG 22 3 25 আআ Eo 


“আমি জানি যে তুমি একটি পাথর, তুমি কোন লাভ ও ক্ষতি করতে পার 
না, রাসূল-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তোমাকে চুম্বন করতে না 
দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না”। দেখুন:বুখারী, প্রাপ্ক্ত, কিতাবুল 


মানাসিক, বাব নং; ৫৬, হাদীস নং: ১৫২৮, ২/৫৮২; সুলাইমান ইবন 
181 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাত হিসেবে সে 
পাথরকেও যথাসম্ভব চুম্বন বা স্পর্শ করার অনুমতি রয়েছে। কা'বা 
গৃহের দরজা ও মুলতাযামকে (দরজার চৌকাঠের নিচের পাকা 
স্থান) হাত দিয়ে আঁকড়ে ধরে তাঁর নিকট আকুতি ও মিনতি করে 
প্রার্থনা করারও অনুমতি প্রদান করা হয়েছে।১* 

এ গৃহের নিকটে ও দুরে অবস্থিত মাকামে ইব্রাহীম, সাফা ও 
মারওয়াহ পাহাড়দ্বয়, মিনা, মুযদালিফাহ ও আরাফাতের ময়দানকে 
তাঁর নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে। যেমন আল্লাহ বলেছেন, 

[oA :5 4d {hs ৩৪৪১ Lf 615) 
““নশ্চয় সাফা ও মারওয়াঃ পর্বতদ্বয় আল্লাহর নিদর্শনাদির 
অন্তর্গত ।”১৬৬ 


আশআছ,সুনানে আবী দাউদ; কিতাবুল মানাকিব, বাব: ফী তাকবীলিল 
হাজারি; (সিরিয়া: দারুল হিমস, ১ম সংস্করণ, ১৯৭০ খরি.), ২/৪৩৯। 

19, ‘আব্দুর রহমান ইবন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন: (মক্কা বিজয়ের বছর) আমি রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম- কে তাঁর সাথীদের সহ কা'বা গৃহ থেকে বের হতে দেখলাম, 
তখন তাঁরা কা'বা গৃহের দরজা থেকে হাতীম পর্যন্ত হাত দিয়ে আঁকড়ে 
ধরে ছিলেন এবং তাদের গপ্তদেশ দেয়ালের সাথে লাগিয়ে রেখেছিলেন, 
রাসূলুল্লাহ-সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-তখন তাঁদের মাঝে ছিলেন”। 
দেখুন: আবু দাউদ, প্রাগুক্ত; ২/৪৫১। [তবে এর সনদ দুর্বল ৷ সম্পাদক] 

** আল-কুরআন, সূরা বাক্কারাঃ :১৫৮। 

182 


এ-সব স্থানের সম্মান করাকে অন্তরে তাকওয়ার 
পরিচায়ক হিসেবে গণ্য করে বলেছেন: 
[re ভ ০০৩ এডি ৩৪ 5 AT জি ৩৩ ৩০৯ 
“এটা, আর যে কেউ আল্লাহ তা'আলার নিদর্শনসমূহের 
সম্মান করে, তা তো তার অন্তরের তাকওয়ারই পরিচায়ক হয়ে 
থাকে ।”১৬ 
এ-সব নিদর্শনাদির যথাযথ মর্যাদা দান বিশেষ করে 
আরাফাতে অবস্থান করাকে ‘হজ্জ’ এর পরিপূর্ণতার অন্তর্গত বলে 
গণ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(2552 0৫0) 
“আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করাই হচ্ছে হজ্জ ৷” ১৮ 
তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে মিনা ও মুযদালিফায় অবস্থান করে 
রাত্রি যাপন করাকেও হজ্জের পূর্ণতার অংশ হিসাবে গণ্য করা 
হয়েছে। হজ্জ আদায়কারীদের সাথে নিজ নিজ বাড়ী বা এলাকা 
থেকে আল্লাহর নামে উৎসর্গ করার জন্য সাথে পশু নিয়ে 
যাওয়াকেও তাঁর নিদর্শনাদির মধ্যে গণ্য করা হয়েছে। যেমন 
আল্লাহ বলেন, 


1”. আল-কুরআন, সুরা হজ্জ : ৩২। 
19. আবু দাউদ, প্রাগুক্ত; ২/৪৮৬; ইবনে মা-জাহ, প্রাপ্তক্ত; ১/১০০৩। 
183 


[4:০1 ধ ৬৩5 তল পরম ৮০৪৩৪ এএ ওটি) 
“কা'বা গৃহের উদ্দেশ্যে সাথে উট নিয়ে যাওয়াকে 
তোমাদের জন্য আল্লাহর নিদর্শনের মধ্যে গণ্য করলাম, এতে 
রয়েছে তোমাদের জন্য কল্যাণ ।”১৬ 
কা'বা গৃহ, মিনা, মুযদালিফা ও আরাফাতে যা করা ইবাদাত তা 
মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য কা'বা গৃহ, সাফা ও মারওয়াহ, 
মিনা, মুযদালিফাহ ও আরাফার ময়দানকে কেন্দ্র করে উপর্যুক্ত 
ধরনের উপাসনাদির অনুমতি দিলেও এ-জাতীয় উপাসনাদি তাঁর 
ভালোবাসা প্রদর্শনের উদ্দেশ্যে অন্যত্র কোথাও করার কোনো 
বৈধতা দান করেন নি। বিষয়টি এমন যে, উপর্যুক্ত উপাসনাদি 
শুধুমাত্র বর্ণিত স্থানসমূহে করলেই তা তাঁর উপাসনা হিসেবে গণ্য 
হবে। আর অন্য কোথাও করলে তা তাঁর উপাসনা না হয়ে 
বেদ'আতী ও শিকী কর্ম হিসেবে গণ্য হবে। কাজেই কা'বা শরীফ 
ব্যতীত অপর কোনো মাযার বা পবিত্র স্থানকে ত্বওয়াফ করা যাবে 
না। বরকত ও পূণ্য লাভের আশায় কা'বা গৃহ ব্যতীত অন্য কোনো 
গৃহ, মাযার, কবর, কবরের বেষ্টনী, পাথর ও গিলাফ ইত্যাদি স্পর্শ 
ও চুম্বন করা যাবে না। দু'আ কবুল হওয়া ও বরকত হাসিলের 


'”, আল-কুরআন,সুরা হজ্জ : ৩২। 
184 


জন্য কা'বা গৃহ ব্যতীত অপর কোনো গৃহের বা কবর ও মাযারের 
দরজা বা অন্য কিছু হাত দিয়ে স্পর্শ করা যাবে না। উপর্যুক্ত 
স্থানসমূহ এবং মসজিদ১” ও যে সকল স্থান বরকতময় বলে 
সহীহ হাদীসে বর্ণিত হয়েছে ১৯, কেবল সে সব স্থান ব্যতীত অন্য 


170, মসজিদ নির্মাণ এবং মসজিদে অবস্থান গ্রহণ প্রসঙ্গে আল্লাহ বলেন: 
€ ও JI 530৩5 A ESL 4০৩ KL 28 এ HH SE ৬) 
[7:১৯] 

“আল্লাহর পছন্দনীয় বান্দাদের সে সব গৃহেই পাওয়া যায় যেগুলোকে তিনি 
উন্নত করার ও সেখানে তাঁর নাম নেয়ার জন্য নির্দেশ করেছেন, সেখানে 
সকাল ও সন্ধায় তারা তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে”। আল- 
কুরআন, সূরা নূর : ৩৬। 

শা, ইয়ামন ও সিরিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বরকতের দু'আ করায় মক্কা ও মদীনার পর অন্যান্য দেশের চেয়ে ইয়ামন 
ও সিরিয়ায় বসবাস করাকে উত্তম বিবেচনা করে সেখানে বসবাস করা 
যেতে পারে। ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

1555 0. এ 4) 2801৩ ড এ ১১৫ 80 
ইমাম তিরমিযী বলেন : হাদীসটি হাসান সহীহ দেখুন : তিরমিযী, প্রাগুক্ত; 
কিতাবুল মানাক্কিব, বাব : নং ৭৫, সিরিয়া ও ইয়ামনের ফযীলতের বর্ণনা; 
৪/৭৩৩ ৷ তাছাড়া যায়েদ ইবন ছাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর 


185 


কোনো কবর ও মাযারে বরকত হাসিলের উদ্দেশ্যে যাওয়া যাবে 
না। সাফা ও মারওয়াহ ব্যতীত অপর কোনো স্থানে পুণ্যের 
উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করা যাবে না। কা'বা গৃহ ব্যতীত অপর 
কোনো পবিত্র স্থান বা কোনো মাযারের উদ্দেশ্যে কুরবাণী ও 
মানত এর পশু নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ ও তাঁর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল স্থানকে পবিত্র বলে 
আখ্যায়িত করেছেন, সে সব স্থান ব্যতীত অন্য কোনো স্থানকে 
পবিত্র গণ্য করা যাবে না। যমযমের পানি আর হরম শরীফের 
গাছ-পালা, মাটি, পাথর, ঘাস ও জীব-জন্ত ব্যতীত অপর কোনো 
কূপের পানি, মাযারের গাছ, মাটি, ঘাস, পুড়ানো মোম ও জীব- 
জন্তকে পবিত্র গণ্য করা যাবে না। কা'বা গৃহের সম্মানার্থে কেবল 
তা ব্যতীত অন্য কোনো কবর বা মাযার বা গৃহকে কাপড় দ্বারা 
ঢেকে রাখা যাবে না। কা'বা গৃহ, মসজিদে নববী ও বায়তুল 


2550 9591 হস 03 ed TG 0 ১ EY এ বা I 
“সিরিয়ার খুশ নসীব। যায়েদ ইবন ছাবিত বলেন: আমরা বললাম : ইহা 
সিরিয়ার উপর তাঁদের ডানা প্রসারিত করে রয়েছেন। তদেব। [তিরমিযী, 


৩৯৫৪] 
186 


মাকদিস ব্যতীত অন্য কোনো দূরবর্তী মাসজিদ বা মাযার পুণ্য 
হাসিলের উদ্দেশ্যে যিয়ারতে যাওয়া যাবে না। 

এ জাতীয় যিয়ারত নিষেধ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
৯৮:59 ৬50 ৭991 EL এত BSS এত 45 এ Yo 

(al 

“মসজিদুল হারাম, আমার এই মসজিদ ও বায়তুল মাকদিস 
ব্যতীত অন্য কোথাও পুণ্যার্জন ও আল্লাহ তা'আলার সন্তুষ্টি 
অর্জনের জন্য সফর করা যাবে না।”১২ 

তবে যারা মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাবে, 
তারা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর 
যিয়ারত করতে পারবে। এতে শর'য়ী কোনো বিধি নিষেধ নেই। 
থাকতেও পারে না কারণ; তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর কবর যিয়ারত সাধারণ নিয়মের আওতায় পড়ে। 
এমতাবস্থায় কেউ তাঁর কবর যিয়ারত না করে সেখান থেকে চলে 
আসতে পারে না। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর কবর যিয়ারতের জন্য দূর-দূরাত্ত থেকে শুধুমাত্র 


"2 মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল হজ্জ, বাব : হজ্জ ও অন্যান্য উদ্দেশ্যে মুহরিমসহ 
মহিলাদের সফর করা; ২/৯৬৭; ইমাম আহমদ, প্রাগুক্ত; ২/১৩৪। 
187 


নি। 


পশু যবাই ও উৎসর্গ করা : 
পশু যবাই করা মূলত দু'প্রকার : 

এক. স্বাভাবিক অবস্থায় যবাই, যার দ্বারা আল্লাহ বা অপর 
কারো সন্তুষ্টি উদ্দেশ করা হয় না। মাংস বিক্রি করা বাতা 
ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে যে সব পশু যবাই করা হয়, তা 
এ প্রকারের আওতায় পড়ে। 

দুই. অস্বাভাবিক অবস্থায় যবাই, যা অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি ও বিপদাপদ দূরীকরণার্থে মানত পূর্ণ করাস্বরূপ 
হয়ে থাকে। 
যবাই সঠিক হওয়ার শর্ত : 
পশু যবাই যে প্রকারেরই হোক, তা সঠিক হওয়ার জন্য দু’টি শর্ত 
রয়েছে : 

এক, যবাই করার সময় আল্লাহ তা'আলার বড়ত্ব ও মহত্ব 
নিয়ে তা যবাই করতে হবে। 

দুই. যবাই করার স্থানটি মুশরিকদের যে কোনো ধরনের 
প্রতিমা, মূর্তি ও মেলা (ওরস) বসানোর স্থান হওয়া থেকে পবিত্র 
হতে হবে; কারণ, যে স্থানে কোনো প্রতিমা বা মূর্তির সম্মান করা 

188 


হয় অথবা যেখানে মুশরিকদের মেলা (ওরস) বসে, সে স্থানটি 
আল্লাহ তা'আলার নামে যবাই করার জন্য উপযুক্ত স্থান নয়। 
সেখানে যবাই করার সময় আল্লাহর নাম হাজার বার নিলেও তা 
আল্লাহর জন্য না হয়ে গায়রুল্লাহর জন্যেই হবে এবং যবাইকারী 
ও সেখানে যবাই এর জন্য পশু উৎসর্গকারী উভয়েই মুশরিক 
হিসেবে গণ্য হবে। কারণ, এ স্থানে যবাইকারী ও পশুদানকারী 
প্রকৃতপক্ষে এ স্থানে অবস্থিত প্রতিমার সম্মানের জন্যই অথবা 
সেখানে অনুষ্ঠিত বার্ষিক মেলার কারণেই এখানে যবাই বা দান 
করেছে। দ্বিতীয় শর্তটির প্রমাণে সাবিত ইবন দাহহাক রাদিয়াল্লাহু 
আনহু থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন : 
34০ নও পভ হবু পর 3৮ 5 425 53 
Se Bl ৬৫ GAIL CLS SG ১০০ উ ৬৮ ও) ৪9 
রঃ FS EB ৩০ AIG 259৪ ১8 HIST YS) FE পর 
৬৪ ৩৪ রি 06 ৭3750614425 ৯৫ 9৪ ৬৪ ৬১ ৬ ৩৪ ১০ 
ডি পি 4০6 201 (০ 41 ৩৯১) 6৪ “593 92৯১৩ ৫৪ 
HAITI Ys এ9 2৩3১4 75 VY 
“এক ব্যক্তি (ইয়ালামলাম পাহাড়ের পাদদেশে মক্কার নিম্ন 
ভূমিতে অবস্থিত) 'বাওয়ানা” নামক স্থানে একটি উট উৎসর্গ করার 
জন্য মানত করেছিল। সে তার মানত পূর্ণ করার জন্য রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলো। রাসূলুল্লাহ 


189 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে স্থানের উদ্দেশ্যে মানত 
করেছো সেখানে জাহেলী যুগে কোন প্রতিমা ছিল কি না? তারা 
বললেন : না, তা ছিল না। তিনি আবার বললেন : সেখানে 
মুশরিকদের বার্ষিক কোন মেলা (ওরস) বসতো কি না? তারা 
বললেন : না, তাও হত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন : তোমার মানত (সেখানে) পূর্ণ করতে পার, 
তবে জেনে রেখো! আল্লাহর অবাধ্যতায় কোনো মানত পূর্ণ করতে 
নাই।”১ এখানে দেখা যাচ্ছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সে ব্যক্তিকে উক্ত স্থানে তার মানত পূর্ণ করার জন্য 
ঠিক তখনই অনুমতি দিলেন যখন সে স্থানটি জাহেলী যুগে 
মুশরিকদের কোনো প্রতিমা বা ঈদ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে 
নিশ্চিত হলেন। সাথে সাথে সর্বশেষ বাক্যটির দ্বারা আরো বলে 
দিলেন যে, যে স্থানে কোনো প্রতিমা থাকে বা যেখানে মুশরিকদের 
বার্ষিক মেলা তথা ওরস বসে, সে স্থান কোন প্রকার মানত পূর্ণ 
করার জন্য উপযোগী নয়। কেউ করলে তা অপরাধ হিসেবে গণ্য 
হবে। তার কর্মের সাথে মুশরিকদের কর্মের সাদৃশ্য হবে। আর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
tis 589 255 এডি ৩০) 

"আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুল আইমানি ওয়ান নুযুর , বাব : মা ইউমারু 


বিহী মিনাল ওয়াফা-ই বিন নারি; ৩/৬০৭; হাদীস নং ৩৩১৩। 
190 


“যে ব্যক্তি তার কাজে ও কর্মে অপর কোনো জাতির সাথে 
সাদৃশ্য প্রকাশ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে ।”১% 
কোন মাযারে মানত পূর্ণ করা শির্ক: 

উপরে বর্ণিত দাহহাক রাদিয়াল্লাহু আনহু-এর হাদীস দ্বারা 
প্রমাণিত হয় যে, কোনো অলির মাযার অথবা যে সব স্থানে শিকী 
কর্মকাণ্ড হয় অথবা যে মাযার বা কবরকে কেন্দ্র করে ইসালে 
সওয়াবের নামে বার্ষিক কোনো অনুষ্ঠান বা ওরস পালিত হয়, সে 
সব স্থানের উদ্দেশ্যে কোনো মানত করা বৈধ নয়। কেউ করে 
থাকলেও সেখানে তা পূর্ণ করা জায়েয নয়। যারা তা করবে তারা 
দ্বিতীয় হাদীসের মর্মীনুযায়ী মুশরিকদের মধ্যেই গণ্য হবে। কোনো 
মাযারকে কেন্দ্র করে এর পার্শ্বে ইসালে সওয়াবের নামে কোনো 
অনুষ্ঠান হলে তাও জাহেলী যুগের মেলারই ধারাবাহিকতা হিসেবে 
গণ্য হবে। এ জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁর কবরকে এ জাতীয় ইসালে সওয়াবের অনুষ্ঠান থেকে মুক্ত 
নিষেধ করেছেন। তিনি বলেছেন, 


1, প্রাগুক্ত; কিতাবুল লেবাছ , বাব নং- (৫), ৪/৩১৪ । 
191 


“তোমরা আমার কবরকে ঈদ তথা উৎসবের স্থানে পরিণত 
করো না।”১৫ 
কবর কিভাবে মেলার স্থান ও প্রতিমায় পরিণত হয় : 

একটি কবর বা একটি স্থানের ব্যাপারে যদি জনমনে এ 
ধারণার সৃষ্টি হয় যে, এখানে গেলে বরকত বা ফয়েয হাসিল হয় 
এবং সেখানে গেলে লোকজনের বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণ 
হয় এবং লোকজন সুযোগমত সেখানে দুর-দূরান্ত থেকে বরকত 
ও ফয়েয হাসিল এবং মনস্কামনা পূর্ণ করার জন্য প্রতি দিন, 
সপ্তাহে, মাসে, ছয়মাসে বা বছরের নির্দিষ্ট কোন দিনে সমবেত হয় 
এবং সে কবর বা স্থানের উদ্দেশ্যে টাকা-পয়সা মানত করে, গরু, 
ছাগল ও মুরগী ইত্যাদি নিয়ে এসে সেখানে উৎসর্গ করে, তা হলে 
এতে সে কবর বা সে স্থান মেলার স্থান ও প্রতিমায় পরিণত হবে 
কেননা; এ জাতীয় কর্মসমূহ জাহেলী যুগের মানুষেরা বিভিন্ন 
অলিদের নামে নির্মিত দেবতা ও প্রতিমাদের উদ্দেশ্যেকৃত কর্মেরই 
ধারাবাহিকতা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
কবরকে যাতে কেউ এ রকম মেলার স্থান ও প্রতিমায় পরিণত না 


17 প্রাগুক্ত; কিতাবুল মানাসিক, বাব নং ৯৮ (যিয়ারাতুল কুবুর), হাদীস নং 
২০৪২; ২/৫৩৪; “'আযীমআবাদী, শামসুল হক, প্রাগুক্ত; ৬/২২; ইবনে 
কাছীর, তাফছীরুল কুরআনিল 'আযীম; ৩/৫১৬; ইমাম আহমদ, প্রাগুক্ত; 
২/৩৬৭; ইবনে আবী শায়বাঃ, প্রাগুক্ত; ২/১৫০। 

192 


করে সে জন্য তিনি আমাদেরকে তা করতে নিষেধ করেছেন। যা 
আমরা একটু আগেই অবগত হয়েছি। 

ইমাম ইবন তাইমিয়্যাহ (৬৬১-৭২৮হিঃ) ঈদ (-১০) শব্দের 
অর্থ বর্ণনা প্রসঙ্গে বলেন: “ঈদ হলো সে সব সাধারণ সমাবেশের 
নাম যা প্রথা ও রেওয়াযানুযায়ী বছর, সপ্তাহ বা মাস ইত্যাদি ঘুরে 
আসলে ঘুরে আসে । ঈদ কয়েকটি বিষয়ের সমষ্টির নাম : 

এক. তা এমন এক দিনে হয় যা ঘুরে আসে । যেমন- ঈদুল 
ফিতর, ঈদুল আযহা ও জুমু'আর দিন। 

দুই, সে দিনে সমবেত হওয়া। 

তিন. সে দিনে সমবেত হয়ে উপাসনা ও প্রথাগত কিছু কর্ম 
করা। 

ঈদ কখনও নির্দিষ্ট কোনো স্থানে হয়, কখনও তা অনির্দিষ্ট 
থাকে। উপরে বর্ণিত এ তিনটি বিষয়ের প্রতিটি বিষয়কেও ঈদ 
নামকরণ করা যেতে পারে। সে অনুযায়ী একটি সময়কেও ঈদ 
বলা যেতে পারে। যেমন- জুমু'আর দিনের ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 

১৩০ ৩৯৮40) 20 2 ২ 15১ dh 


193 


“জুমু'আর দিনটি এমন একটি দিন যাকে আল্লাহ তা'আলা 
মুসলিমদের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন ।”১৬ 
অনুরূপভাবে কোন স্থানকেও ঈদ বলা যেতে পারে। যেমন- 
রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-বলেছেন : 
1759 ESE 9) 
“তোমরা আমার কবরকে ঈদগাহে পরিণত করোনা ।”১৭ 
কখনও একটি দিন এবং সে দিনে যে অনুষ্ঠান করা হয়, এ 
দু'য়ের সমষ্টির নামও ঈদ হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে ঈদ শব্দ 
দ্বারা এটাই বুঝানোর উদ্দেশ্য হয়ে থাকে। যেমন- রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে 
ঈদের দিনে ঢোল বাজিয়ে আনন্দ প্রকাশ করা প্রসঙ্গে বলেন: 
॥555515591-55 28 ৬৩ 
“হে আবু বকর! প্রত্যেক জাতির জন্য ঈদ রয়েছে, আর এটি 
হলো আমাদের ঈদ ।”১৭৮ 


1€ইবন মা-জাঃ, প্রাগুক্ত; কিতাবুল একামাহ, বাব: মা জা-আ ফী ইয়াওমিল 
জুমু‘আহ; ১/৩৪৯। 

17 টীকা নং ১৬৪ দরষ্টাব্য। 

"৪ ইবন মাজাহ, প্রাগুক্ত; কিতাবুন নিকাহ, বাব : আল-গেনা-ই ওয়াদ দফফি; 


১/৬১২; ইবন তাইমিয়্যাহ, আহমদ, একতিদাউস সিরাতিল মুস্তাক্বীম, 
194 


মেলা প্রসঙ্গে ইমাম ইবনু কাইয়্যিম (৬৯১-৭৫১হি:) বলেন : 
“যা প্রথাগতভাবে ঘুরে আসে এবং যে সময় আগমনের অপেক্ষা 
করা হয় এবং যে স্থানে গমনের ইচ্ছা করা হয়, তাকে ঈদ বলা 
হয়। ঈদ (০) শব্দটিকে ৯১০ ফিরে আসা ও (১৬০) ‘প্রথা 
স্বরূপ গ্রহণ করা’ শব্দমূল থেকে গ্রহণ করা হয়েছে। ঈদ যখন 
কোনো স্থান কেন্দ্রিক হবে তখন এর দ্বারা সে স্থানই বুঝতে হবে 
যে স্থানকে সমবেত হওয়া ও উপাসনার জন্য উদ্দেশ্য করা হয়। 
যেমন- আল্লাহ তা'আলা মসজিদুল হারাম (কা'বা শরীফ), মিনা, 
মুযদালিফাঃ, আরাফাঃ ও নিদর্শনের স্থানসমূহকে তাওহীদপন্থীদের 
জন্য ঈদ ও পুণ্যার্জনের স্থান হিসেবে গণ্য করেছেন। অতীতে 
মুশরিকদের সময় ও স্থান কেন্দ্রিক অনেক ঈদ ছিল। ইসলাম 
এর পরিবর্তে মুসলিমদের জন্য ঈদুল ফিতর ও ঈদুল আযহা এবং 
মিনা এর দিনসমূহকে ঈদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনুরূপভাবে 
মুশরিকদের ঈদের স্থানসমূহের পরিবর্তে কা'বা শরীফ, মিনা, 


তাহকীক : হামিদ আল-ফকী, (বৈরুত : দারুল মাণরিফাহ, সংস্করণ বিহীন, 
তারিখ বিহীন), পৃ. ১৮৯-১৯০। 
195 


মুযদালিফা, আরাফা ও নিদর্শনের স্থানসমূহকে ঈদ পালনের স্থান 
হিসেবে নির্ধারণ করেছে।”১৯ 

উপযুক্ত এ আলোচনার দ্বারা বুঝা গেল যে, ইসলাম সাধারণ 
মুসলিমদের জন্য সময় কেন্দ্রিক যে সব ঈদ নির্ধারণ করেছে তা 
হলো: জুমু'আর দিন, ঈদুলফিতর ও ঈদুলআযহা এবং আইয়্যামে 
তাশরীকের চার দিন। এ-দিনসমূহ ব্যতীত সপ্তাহান্তে ও বছরান্তে 
সমবেত হওয়ার জন্য মুসলিমদের সময় কেন্দ্রিক আর কোনো ঈদ 
নেই। এ সব দিনসমূহ হচ্ছে তাদের জন্য ঈদ পালনের দ্বীন 
নির্দেশিত দিবস। এ সকল দিবস ব্যতীত অপর কোনো দিবসকে 
কারো জন্ম দিবস হিসেবে আনন্দ প্রকাশের জন্য বা কারো মৃত্যু 
দিবস হিসেবে দুঃখ প্রকাশের জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঈদ 
নামকরণ করা যাবে না এবং এটাকে কোনো ধর্মীয় কাজ মনে 
করে তাতে সমবেত হওয়াও যাবে না। যদিও সে দিবসটি 
আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
জন্ম দিবসও হয়ে থাকতে পারে। 

অনুরূপভাবে আমরা আরো অবগত হলাম যে, মুসলিমদের 
জন্য কা'বা শরীফ, মিনা, মুযদালিফাঃ ও এর আশেপাশের 


17, শেখ আব্দুর রহমান ইবন হাসান আ-লুশ শায়খ, ফাতহুল মাজীদ বি শারহি 
কিতাবিত তাওহীদ; (লাহুর : আনসারুস সুন্নাতিল মুহাম্মদিয়্যাঃ, সংস্করণ 


বিহীন, তারিখ বিহীন), পৃ. ২৫৭। 
196 


নিদর্শনের (১০৬০) স্থানসমূহ ও ঈদের মাঠ ব্যতীত দ্বীন নির্দেশিত 
স্থান কেন্দ্রিক অপর কোনো ঈদ পালনের স্থান নেই। এ সকল 
স্থানের মধ্যে কা'বা শরীফে আমরা সকলেই সব সময় পুণ্যার্জনের 
জন্য সমবেত হতে পারবো। অবশিষ্ট স্থানসমূহে হাজীগণ কেবল 
হজ্জের সময়ে পুণ্যার্জনের উদ্দেশ্যে দূর ও নিকট থেকে সমবেত 
হতে পারবেন। কা'বা শরীফের পাদদেশে আমরা বছরের প্রত্যেক 
দিনে এবং হাজীগণ আরাফার ময়দানে জিলহজ্জ মাসের নবম 
মিনায় জিলহজ্জ মাসের অষ্টম, দশম, এগারো, বারো ও তেরো 
তারিখসমূহে এবং মাশায়ের (১০৬০) অর্থাৎ যে সকল নিদর্শনের 
স্থানসমূহে হাজীগণ হজ্জের বিভিন্ন অনুষ্ঠানাদি পালনার্থে অবস্থান 
গ্রহণ করেন, সেখানেও হজ্জের সময় তারা ধর্মীয় কাজ হিসেবে 
পুণ্যার্জনের উদ্দেশ্যে সমবেত হতে পারবেন । হজ্জের সময় ব্যতীত 
একমাত্র কা‘বা শরীফ ছাড়া উপর্যুক্ত এ সব স্থানসমূহে পুণ্যার্জনের 
উদ্দেশ্যে আগমনের ধর্মীয় কোনো গুরুত্ব নেই। অবশ্য আমরা 
ইতোপূর্বে বর্ণনা করে এসেছি যে, কা“বা শরীফসহ মসজিদে নববী 
এবং বায়তুল মাকদিস এ তিনটি মসজিদে পুণ্যার্জনের উদ্দেশ্যে 
দূর-দৃরান্ত থেকে আগমন করার ব্যাপারে শরী'আতের অনুমোদন 
রয়েছে। সুতরাং এ তিন মসজিদেই কেবল আমরা দূর-দূরান্ত 
থেকে পুণ্যার্জনের উদ্দেশ্যে সফর করে এসে সমবেত হতে 
197 


পারবো। অন্য কোনো মসজিদ বা স্থানে নয়। এবার যদি আমরা 
উপর্যুক্ত সময় ও স্থানসমূহের সাথে অপর কোনো সময় ও স্থানকে 
সংযোজন করি, তবে তা যেমন দ্বীনীভাবে কোনো ছাড়পত্র পাবে 
না, তেমনি তা কোন পুণ্যার্জনের কাজ বলেও বিবেচ্য হবে না। 
বরং দ্বীনী দৃষ্টিকোণ থেকে তা একেকটি বেদ'আতী কর্ম হিসেবে 
স্বীকৃতি পাবে কেননা; উপর্যুক্ত সময় ও স্থান ব্যতীত মুসলিমদের 
জন্য দ্বীন নির্দেশিত অপর কোনো ঈদ পালন ও সফর করার স্থান 
নেই। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা 
অপর কোনো অলি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মাযারে তাঁদের জন্ম 
বা মৃত্যু দিবসে সমবেত হয়ে সেখানে আনন্দ প্রকাশ করে, বা 
ওরস পালন করে, তা হলে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-ও তাঁদের জন্ম দিবসকে ঈদের দিন এবং তাঁর ও 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁদের জন্ম দিবস 
আমাদের জন্য আনন্দের দিবস হয়ে থাকলেও তাঁদের জন্ম দিনকে 
ঈদের দিন বলে নামকরণ করে সেদিনে তাঁদের কবরে বা অন্যত্র 
কোথাও ঈদ পালন করার কোনো বৈধতা শরী'আতে স্বীকৃত নয় 
কেননা; এমনটি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর দৃষ্টিতে জাহেলী যুগের মুশরিকদের সে সব ঈদ পালনেরই 


198 


ধারাবাহিকতা যা তারা তাদের দেব-দেবীদেরকে কেন্দ্র করে পালন 
করতো। 
দান ও সদকা : 
দান ও সদকা মানুষের দুনিয়া-আখেরাতের কল্যাণার্জন ও 
অকল্যাণ দূরীকরণের ক্ষেত্রে একটি উপকারী মাধ্যম। তাই 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জন্য উৎসাহ প্রদান 
করে বলেছেন: 
555 53 052৫1 1h 
“তোমরা খেজুরের অর্ধেক দান করে হলেও আগুন থেকে 
বাঁচ।”১৮০ 
তিনি আরো বলেছেন : 
ASS Eo 
“প্রত্যেক মুসলিমের উপর সদকা করা একান্ত জরুরী ।”১৮১ 


1৯. বুখারী, প্রাগুক্ত; কিতাবুয যাকাত, বাব : খেজুরের অর্ধেকাংশ দান করে 
হলেও আগুন থেকে বাঁচ, ১/২/২৩৪; মুসলিম, প্রাগুক্ত; ২/৭০৩, ৭০৪। 
151. মুসলিম, প্রাগুক্ত; কিতাবুজ যাকাত, বাব নং ১৬, হাদীস নং ১০০৮; 


২/৬৯৯; ইমাম আহমদ, প্রাগুক্ত; ৪/৩৯৫ ৷ 
199 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার ফযীলত 
বর্ণনা প্রসঙ্গে বলেছেন : তা বিপদ দূরীকরণের ক্ষেত্রে সবচেয়ে 
বেশী সহায়ক ভূমিকা পালন করে । যেমন তিনি বলেছেন : 
5516 9৩ ৭9541 ডবল ওত HN ড এ 
(5 DES ৩৪ 06 ৩০ GAG ০128 এও YUL Ss Ll Log 
0৪3 25 এও Be HES ৫45৩ 3এ। এ IE 25১৫ 9৪4 
SE ৫9001 52 ৯৪205 DLS 95 HSS ও 12 20015 085৩ 
BLS 6 tml Gs এ 2৪ DES ৩৪ JES GAG 91 

“আল্লাহ তা'আলা যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তা দুলতে 
থাকে। অতঃপর আল্লাহ তাতে পর্বত সৃষ্টি করলে তা স্থির হয়ে 
যায়। তা দেখে ফেরেশতাগণ আশ্চর্যান্বিত হয়ে বললেন : প্রভু হে! 
পর্বতের চেয়ে শক্তিশালী তোমার অপর কোন সৃষ্টি আছে কি? 
আল্লাহ বললেন: "হ্যাঁ, এর চেয়ে শাক্তশালী হলো লোহা ।” তারা 
বললেন : প্রভু হে! লোহার চেয়ে শক্তিশালী আর কিছু আছে কি? 
আল্লাহ বললেন : “হ্যাঁ, তা হলো আগুন।” তারা বললো : প্রভু হে! 
আগুনের চেয়ে শাক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন : “হ্যাঁ, 
আগুনের চেয়ে শক্তিশালী হলো বাতাস। তারা আবার বললো : 


প্রভু হে! বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন 
200 


: হ্যাঁ, আদম সন্তান উদার চিত্তে যে দান করে তা (বিপদ 
দূরীকরণের ক্ষেত্রে) বাতাসের চেয়েও অধিক শক্তিশালী ”*২ 
সদকা সঠিক হওয়ার শর্ত : 

সদকা করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম, এতে 
কারো দ্বিমত নেই। কিন্তু এ সদকা সঠিক হওয়া ও এটিকে 
উপাসনায় পরিণত করার জন্য যে দুটি পূর্ব শর্ত রয়েছে, সে 
সম্পর্কে অনেকেরই জ্ঞানের অভাব রয়েছে। 
সদকা সঠিক হওয়ার প্রথম শর্ত : সদকা স্বাভাবিক আর 
অস্বাভাবিক যে অবস্থায়ই করা হোক না কেন তা কেবল আল্লাহ 
তা'আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই হতে হবে। কোনো প্রকার 
লোক দেখানো ভাব থেকে তা মুক্ত হতে হবে। 
দ্বিতীয় শর্ত : 
মর্মানুযায়ী যে স্থানের নামে সদকা করা হয়েছে সে স্থানটি শির্ক 
সংঘটিত হওয়ার সম্ভাব্য স্থান হওয়া থেকে মুক্ত হতে হবে। 


122 ইমাম আহমদ, প্রাগুক্ত; ৩/১২৪; ইবনু কাইয়্িম আল-জাউযিয়্যাহ, মিফতাহু 
দারিস সা'আদাঃ, (বৈরুত : দারুল কুতুবিল ইলমিয়্যাহ, সংস্করণ বিহীন, 
তারিখ বিহীন), পৃ. ২১৮। [হাদীসটি তিরমিযীতেও এসেছে, নং ৩৩৬৯; 


তবে হাদীসটি দুর্বল। সম্পাদক] 
201 


এ দু'টি শর্তের আলোকে বলা যায়, কেউ যদি সদকা করার 
সময় আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি সামান্যতম লোক দেখানোরও 
উদ্দেশ্য করে, তবে এতে সে ব্যক্তি শির্কে আসগরে নিমজ্জিত 
হবে। আর কবর ও মাযার যেহেতু শির্ক সংঘটিত হওয়ার সম্ভাব্য 
স্থান, সেহেতু সেখানে সদকা করার কোনো বৈধতা নেই। যেহেতু 
শরী'আতে মাযার নির্মাণ অবৈধ এবং মাযারে দান করাও অবৈধ, 
তাই মাযারের অবৈধ টাকায় সেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে 
তুলাও অবৈধ । মাযারে টাকা দান করা যেহেতু হারাম, সুতরাং 
সেখানে কোনো ফকীর, মিসকীন ও ভবঘুরে লোকদেরও ভিড় 
জমাবার কোনো আবশ্যকতা নেই। সাধারণত মাযারে যারা দান 
করে তারা এ দানের মাধ্যমে মাযারস্থ অলির সন্তুষ্টি লাভ করে 
তাঁর নিকট থেকে বা তাঁর মাধ্যম্যে আল্লাহর নিকট থেকে তাদের 
দুনিয়া-আখেরাতের কল্যাণ সাধনের জন্যেই তা দান করে। এ 
জাতীয় দান ও কামনা শির্কে আকবারের অন্তর্গত। কাজেই সাদকা 
দানের ক্ষেত্রে শির্ক থেকে বাঁচতে হলে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান 
অলিদের মাযার কেন্দ্রিক নয়, কেবল সেখানেই সাদকা করতে 
হবে। 
মানত : 

বিপদ দেখলে মানুষ মানত করে। ধারণা করে হয়তো বা 
এতে তার বিপদ কেটে যাবে; কিন্তু প্রকৃতপক্ষে মানত মানুষের 


202 


কর্মের কোনো পরিবর্তন এনে দিতে পারে না। সে জন্যে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে 
নিরুৎসাহিত করেছেন। এ প্রসঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 
এ/ ১8] এও ৬ এ 5 ৬৬ 7 গড ঠা ঝি ও 38 ৭ 
১৫2৩ 45 SFE এনা ও 2 DIE PLL A I ২ ১০ 
US ৬০৩ SF 
“মানত বনী আদমের জন্য এমন কিছু বয়ে আনতে পারে না 
যা আমি তার তাকদীরে রাখি নি, বরং মানত তাকে তার জন্য 
তাকদীরে যা নির্ধারণ করা আছে সেটার উপর নিয়ে রাখে। ফলে 
এর দ্বারা আল্লাহ কেবল কৃপণের কিছু সম্পদ তার হাত ছাড়া 
করেন। তখন তার কাছে এমন কিছু আসে যা পূর্বে আসত 
না”১ 
ইমাম তিরমিযীর বর্ণনায় রয়েছে : “তোমরা মানত করো না 
কেননা; তা তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে না...।”১৮৪ 


1 বুখারী, প্রাগুক্ত; কিতাবুল আইমান ওয়ান নুজুর, বাব : মানত পূর্ণ করা; 
৪/৮/২৫৩; মুসলিম, প্রাগুক্ত; ভাগ্য অধ্যায়, পরিচ্ছেদ নং- (২), ৩/১২৬১। 
154. ইমাম তিরমিযী, প্রাগুক্ত; ৪/১১২; নাসাই, প্রাগুক্ত; শপথ ও মানত অধ্যায় 


পরিচ্ছেদ: মানতের দ্বারা কৃপনের সম্পদ বের করে নেওয়া হয়; ৪/৭/১৬। 
203 


এ জন্যেই মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে মানত করার জন্য 
কোনো নির্দেশ ও উৎসাহ প্রদান করেন নি। তবে যেহেতু মানতের 
মাধ্যমে সম্মানের বহিঃপ্রকাশ ঘটে এবং তা এমন কারো নামে 
করতে হয় যিনি মানুষের বিপদাপদ দূরীকরণের মালিক। এ দু'টি 
বিষয় বিবেচনায় আনলে মানতকে আল্লাহর উপাসনায় পরিণত 
করার জন্য তাতে মোট দু'টি শর্ত পূর্ণ হতে হবেঃ 

এক. তা কেবল আল্লাহ তা'আলার সম্মানার্থে কেবল তাঁরই 
নামে এবং কেবল তাঁরই সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে। 
মর্মানুযায়ী তা জাহেল লোকদের ওরস ও শির্ক সংঘটিত হওয়ার 
সম্ভাব্য স্থান মাযার ও মুকাম থেকে মুক্ত হতে হবে। 

যারা মানত সঠিক হওয়ার জন্য এ দু'টি শর্তের কথা 
বিবেচনায় না এনে বিভিন্ন মাযার ও কবরে মানত করে, তারা 
মানতটি পূর্ণ করার সময় আল্লাহর নাম নিয়ে থাকলেও মূলত 
তাদের মানতের দ্বারা মাযার ও কবরস্থ সে অলি ও দরবেশের 
সম্মানই প্রদর্শিত হয়ে থাকে এবং মাযার ও কবরস্থ অলির 
নিকটেই তারা বিপদ দূরীকরণের জন্য তাদের আবদার করে 
থাকে। তারা যদি প্রকৃতপক্ষে তাদের বিপদ দূরীকরণের কথা 
আল্লাহর নিকটেই চেয়ে থাকতো, তা হলে কোনো অবস্থাতেই 


তারা কোনো মাযার বা কবরে মানত করতো না। 
204 


মানত আল্লাহর পছন্দনীয় কোনো উপাসনার মাধ্যম না হয়ে 
থাকলেও যেহেতু এর দ্বারা আল্লাহর সম্মান প্রদর্শিত হয়, সে জন্য 
মানতের শর্তানুযায়ী কেউ তা করলে সে মানত পূর্ণ করা তার 
উপর ওয়াজিব হয়ে দাঁড়ায় এবং এ জাতীয় মানত পূর্ণ করা 
আল্লাহ তা'আলার দৃষ্টিতে মুমিনদের বৈশিষ্ট্যের অন্তর্গত হয়ে 
থাকে । সে জন্য আল্লাহ তা'আলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে 
বলেছেন: 
[৭:31] ১১৫0 ৩৯১9) 
“তারা (মুমিনগণ) মানত পূর্ণ করে।”১ৎ 


অন্তরের উপর ফরযকৃত গোপন উপাসনাসমূহ : 

আমরা যদি আল্লাহর উপাসনাদি নিয়ে গভীরভাবে নিরীক্ষণ 
করি তা হলে দেখতে পাব যে, শরীরের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের 
চেয়েও অধিক শির্ক করছে অন্তরের উপর ফরযকৃত গোপন 
উপাসনাসমূহে। নিম্নে অন্তরের গোপন উপাসনাসমূহ এবং কিভাবে 
তাতে শির্ক হয়, তা নিয়ে আলোচনা করা হলো। 


আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাত ও উলৃহিয়্যাতের প্রতি ঈমান 


১. আল-কুরআন, সূরা দহর : ৭। 
205 


প্রতিটি মানুষের অন্তরের প্রাথমিক গোপন কাজ হচ্ছে সে 
অন্তর দিয়ে আল্লাহ তা'আলার বর্তমান থাকা এবং তাঁকে 
এককভাবে সকল সৃষ্টির প্রতিপালক ও উপাস্য হিসেবে দ্বিধাহীন 
চিত্তে বিশ্বাস করবে। অন্তরের এ ধরনের বিশ্বাস হচ্ছে অন্তরের 
উপাসনা । কোনো মানুষই এ বিশ্বাস ব্যতীত মুমিন হতে পারে না 
বিধায়, এ বিষয়টি প্রমাণের জন্য প্রমাণ উপস্থাপনের প্রয়োজন 
পড়ে না। এবার যদি কেউ আল্লাহ তা'আলাকে অস্বীকার করে 
অথবা নিজ বিশ্বাস, কর্ম বা কথার দ্বারা আল্লাহর রুবৃবিয়্যাতের 
আওতাধীন কোনো বিষয়ে বা তাঁর কোনো উপাসনায় অপর 
কোনো সৃষ্টিকে জেনে বা না জেনে শরীক রয়েছে বলে বিশ্বাস 
করে, তা হলে সে ব্যক্তি তার অজান্তেই মুশরিক হয়ে যাবে। 


আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি 
মহব্বত : 

আল্লাহ তা'আলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
প্রতি মানুষের ভালোবাসারস্বরূপ হচ্ছে সে ভালোবাসা তাদের 
নিজেদের সত্তা, নিজ সন্তানাদি, পিতা-মাতা ও অন্যান্য সব কিছুর 
চেয়ে অধিক হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন : 


এনএ 55549 ৬ ভু তল ৩৮ ০৩1৬8৭। 


206 


“আমি যতক্ষণ তোমাদের কারো নিকট তার পিতা, সন্তান ও 
সকল মানুষের চেয়ে অধিক ভালোবাসার পাত্র না হবো, ততক্ষণ 
সে প্রকৃত মুমিন হতে পারবে না।”১৮৬ 

একদা “উমার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন : “হে আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি আমার নিকট আমার নিজ 
সত্তা ব্যতীত অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয়। তাঁর কথা শুনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

ks 02 এ ০০0৫ BE 30 ৬৯ উরস 

“শপথ সেই সত্তার যাঁর হাতে আমার আত্মা! যতক্ষণ আমি 
তোমার নিকট তোমার নিজ সত্তার চেয়েও অধিক প্রিয় না হবো, 
ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না।”৯৮* 

কেউ যদি বলে : আমি আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ভালবাসি, তা হলে জীবনের সকল ক্ষেত্রে 


1, বুখারী, প্রাগুক্ত; কিতাবুল ঈমান, বাব : রাসূলের ভালবাসা ঈমানের 
অন্তর্গত; ১/১/১৭; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল ঈমান, বাব : রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ভালবাসা অপরিহার্য; ১/৬৭। হাদীসটি আনাস 
রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত। 

1৯. বুখারী, প্রাগুক্ত; কিতাবুল আইমান ওয়ান নুজুর, বাব : রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর শপথ কেমন ছিল?; ৪/৬/২৩১-২৩২। 

207 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মধ্য 
দিয়েই তাকে তার এ দাবীর সত্যতা প্রমাণ করতে হবে। এ 
প্রসঙ্গে আল্লাহ বলেন : 
৩৯১1৩ ০85 DESL SAS তি ৪৫ ৬৯৯ 
[+):১1)৯০ ০] 
“আপনি তাদেরকে বলুন! তোমরা যদি সত্যিকার অর্থে 
আল্লাহ তা'আলাকে ভালবেসে থাক, তা হলে তোমরা আমার 
অনুসরণ কর, এতে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং 
তোমাদের অপরাধসমূহ মার্জনা করবেন।”১৮৮ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ যদি তার প্রাণ, তার 
স্ত্রী, পুত্ৰ-কন্যা ও সম্পদ ইত্যাদিকে বিসর্জন দেয়ার দাবী করে, তা 
হলে সে নির্দ্বিধায় তা বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাবে। কেননা; তা 
একটি বিশেষ ধরনের ভালোবাসা, যাকে আল্লাহর দাসত্ব প্রকাশের 
ভালোবাসা বলা হয়। এ জন্য প্রয়োজন আল্লাহর বিধানের সামনে 
পরিপূর্ণ আত্মসমর্পণ । আল্লাহর অবাধ্যতায় অন্য কারো ভালোবাসা 
প্রকাশের জন্য এ ধরনের কোনো বিসর্জন দেয়া যেতে পারে না। 
এখন যদি কেউ আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি 


৯. আল-কুরআন, সূরা আলে ইমরান : ৩১। 
208 


ওয়াসাল্লাম-এর আদেশ বা নিষেধ পালনের পরিবর্তে অপর কোনো 
ধর্মীয় গুরু বা রাজনৈতিক নেতার আদেশ বা নিষেধ পালনের 
জন্য নিজের সব কিছু বিসর্জন দেয়, তা হলে বুঝতে হবে যে, সে 
আল্লাহ ও তাঁর রাসুলের ভালোবাসার উপর তাদের ভালোবাসাকে 
প্রাধান্য দিয়েছে এবং এভাবে সে গায়রুল্লাহর ভালোবাসাকে 
আল্লাহ ও তাঁর রাসূলের বিশেষ ভালোবাসার সমকক্ষ বানিয়ে 
নিয়েছে। এ জাতীয় ভালোবাসার লোকদের ব্যাপারে আল্লাহ 
তা'আলা বলেন : 
ওঠ এজ ৩৩৫ ৮৫ ভি AT 935 ০০ ইত ০5 এরা GG 
[10:54 ৰণ Ee 85176 
“মানুষের মাঝে এমনও কিছু লোক রয়েছে যারা আল্লাহর 
একাধিক সমকক্ষ নির্ধারণ করে, তাদেরকে আল্লাহর ভালোবাসার 
ন্যায় ভালবাসে । বস্তুত যারা ঈমান এনেছে তারা আল্লাহ্‌ 
তা'আলাকেই সব চেয়ে অধিক ভালবাসে ।”১৮৯ 
ভালবাসতো বিধায়, আল্লাহ এ আয়াতে তাদের এ জাতীয় 
ভালোবাসার সমালোচনা করেছেন। মুসলিমদের মাঝে যারা 
আল্লাহর অবাধ্যতায় তাদের নেতৃবৃন্দের আদেশ ও নিষেধকে 


'”. আল-কুরআন, সূরা বাক্বারাহ : ১৬৫। 
209 


ভালোবাসা ও আন্তরিকতার সাথে গ্রহণ করবে, তাদের অবস্থাও 

আরবের মুশরিকদের মতই হবে। 

ভালোবাসার প্রকারভেদ (৮০41€19) : 
এখানে উল্লেখ্য যে, ভালোবাসা মূলত দু'প্রকার : 

এক. বিশেষ ধরনের ভালোবাসা, যাকে আমরা ‘আল্লাহর সত্তাগত 
ভালোবাসা" বলতে পারি। যে ভালোবাসা নিয়ে আমরা উপরে 
আলোচনা করেছি। এ জাতীয় ভালোবাসা কেবল আল্লাহ 
তা'আলা ব্যতীত অন্য কারো জন্যে হতে পারে না। রাসূল- 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাও আল্লাহর 
ভালোবাসার কারণে হতে হবে, রাসূলের সত্তাগত কোনো 
ভালোবাসা নয়। রাসূল আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে 
হেদায়াতের বাণী পৌঁছিয়েছেন, আমাদেরকে দ্বীনের দিশা 
দিয়েছেন, আমাদেরকে তিনি পথভ্রষ্টতা থেকে বাঁচাতে 
সারাজীবন সংগ্রাম করে গেছেন সেজন্যই তাঁকে ভালোবাসতে 
হবে। কেবল রাসূলের ব্যক্তিসত্ত্রার জন্য এ জাতীয় ভালোবাসা 
হতে পারবে না। হ্যাঁ, রাসূলের জন্য অন্যান্য ভালোবাসা যোগ 
হতে পারে, যার আলোচনা সামনে আসছে। 

দুই. সাধারণ ভালোবাসা । এটি আবার তিন প্রকার: 


210 


1. প্রকৃতিগত ভালোবাসা, যেমন- কোনো বিশেষ প্রকারের 
মাছ, মাংস বা মিষ্টি খাওয়ার প্রতি অন্তরের আকর্ষণ। 
অনুরূপভাবে ক্ষুধার্ত মানুষের আহার ও তৃষ্ণার্ত মানুষের পানির 
প্রতি আকর্ষণ, এ সব একই পর্যায়ের ভালোবাসা । এ সব বস্তুর 
প্রতি অন্তরের ভালোবাসা যেমন সম্মান মিশ্রিত নয়, তেমনি এ 
ভালোবাসার সাথে সম্মান প্রদর্শনেরও কোনো সম্পর্ক নেই। 
সুতরাং এ জাতীয় ভালোবাসার সাথে শির্কেরও কোন সম্পর্ক 
নেই। 

2. একত্রে বসবাস ও সহাবস্থানগত ভালোবাসা । যেমন- 
কোন শিল্প কারখানার কর্মচারীদের পারস্পরিক ভালোবাসা । স্কুল, 
ভালোবাসা । ভ্রমণ বা ব্যবসার সঙ্গীদের পারস্পরিক ভালোবাসা । 
ভিন্ন দেশে অবস্থানকারী একদেশী মানুষের পারস্পরিক 
ভালোবাসা। একইভাবে স্বামী-স্ত্রী ও বন্ধু-বান্ধবদের পারস্পরিক 
ভালোবাসা ইত্যাদি। এ জাতীয় ভালোবাসাতেও উপাসনাগত 
সম্মান প্রদর্শনের কোনো সম্পর্ক না থাকায় এর সাথেও শির্কের 
কোনো সংশ্লিষ্টতা নেই। 

3. দয়া ও অনুগ্রহপ্রসূত ভালোবাসা । যেমন- সন্তানের প্রতি 
পিতা-মাতার এবং পিতা-মাতার প্রতি সন্তানের ভালোবাসা । এ 


21] 


জাতীয় ভালোবাসার সাথেও উপাসনাগত সম্মান প্রদর্শনের 
কোনো যোগসূত্র নেই বলে এতেও আপত্তির কিছু নেই '%। 

অস্বাভাবিক ধরনের কোনো বিনয় ও সম্মান প্রদর্শিত বা প্রমাণিত 
হয় না বিধায়'9, এ সবের সাথে শির্কের কোনো সম্পর্ক নেই।১৯২ 


:% মনে রাখতে হবে যে, রাসূলের প্রতি আমাদের ভালোবাসাও এ পর্যায়ের ৷ 
তাঁর প্রতি আমাদের ভালোবাসার কারণ হচ্ছে, 


তাঁকে ভালোবাসতে আল্লাহ্‌ নির্দেশ দিয়েছেন। সুতরাং তাঁর 
ভালোবাসার মাধ্যমে আল্লাহর নির্দেশকে আমরা বাস্তবায়ণ করি। 
তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সুতরাং তাঁর অনুগ্রহ 
আমাদের উপর অনেক । তাই তাঁকে ভালোবাসতে হবে। 
প্রতিদানস্বরূপ আমরাও তাঁকে ভালোবাসব। 

তাঁর আনুগত্যের নির্দেশ আল্লাহ তা'আলা দিয়েছেন। সে নির্দেশ 
বাস্তবায়ণ করতে হলে ভালোবাসার কোনো বিকল্প নেই। 





রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কখনই সত্তাগত নয়, বরং গুণগত। এ 
বিশ্বাস প্রতিটি মুমিনের রাখা উচিত। [সম্পাদক] 

19 এটাই হচ্ছে অনুমোদিত ভালোবাসা ও নিষিদ্ধ ভালোবাসার সীমারেখা। 
কোনোক্রমেই এ সব ভালোবাসায় অস্বাভাবিক ধরনের কোনো বিনয় ও 
সম্মান প্রদর্শিত বা প্রমাণিত হতে পারবে না। যদি কোনোভাবে এগুলোতে 
এ জাতীয় কিছু পরিলক্ষিত হয়, তবে সেটাও শিকী ভালোবাসায় পরিণত 
হবে। যদি কেউ রাসূল, স্ত্রী, পণ্য, সন্তান-সন্তানাদি, অথবা দুনিয়ার যে 


212 


গোপন ভয়ের উপাসনা (| ১৯৯ ৪১৬০) : 


একজন মুমিন আল্লাহর ব্যাপারে তার অন্তর দিয়ে গোপনে 
এ-ভয় পোষণ করবে যে, আল্লাহর কাছে প্রকাশ্য আর অপ্রকাশ্য 
বলতে কিছুই নেই। মানুষ প্রকাশ্যে বা গোপনে যা-ই করে না 
কেন, তিনি তা সবিশেষ অবহিত আছেন। আমাদেরকে পরীক্ষা 
করার জন্য অথবা আমাদের অন্যায় ও অপরাধজনিত কারণে তিনি 
ইচ্ছা করলে হঠাৎ করে যে কোনো সময় আমাদের যে কোনো 
অনিষ্ট হতে দিতে পারেন। আমাদের অন্যায় ও অপরাধের শাস্তি 
তিনি আমাদেরকে এ দুনিয়াতে না দিলেও আখেরাতে দিতে 
পারেন। সে জন্য তিনি আমাদেরকে সর্বদা তাঁর শাস্তির ভয় ও 
রহমতের আশায় ** থেকেই তাঁকে আহ্বান করতে নির্দেশ করে 
বলেছেন; 


কোনো বস্তু বা বিষয়ের প্রতি পরিপূর্ণ বিনয় ও অস্বাভাবিক ভালোবাসা 
দেখায় তবে সেটাও মা'বুদে পরিণত হবে এবং যে এ ধরনের 
ভালোবাসবে সে মুশরিক হয়ে যাবে । [সম্পাদক] 
19 শেখ সুলাইমান ইবন আব্দুল্লাহ, প্রাগুক্ত; পৃ. ৪৬৮। (সংক্ষিপ্ত) তবে এটাও 
উপরোক্ত শর্ত দ্বারা শর্তযুক্ত । [সম্পাদক] 
1৯. ইবনে কাছীর, প্রাগুক্ত; ২/২৩১। ইমাম ইবন কাছীর সূরা আ'রাফের 
(২5 $ 9১4 5১9) এ আয়াতে ব্যাখ্যায় বলেন : 
(০১01 0:০৯ or es তে ly SU 9৯3 ০ শি ও Gs ডাঃ 
213 


[০৭:-১1১০২]] ৫5:55 EE 2১53 
“আর তোমরা তাঁকে (আল্লাহ তা'আলাকে) ভয় ও আশার 
মধ্যে থেকেই আহ্বান করো ।”১৯ 
ভয় ও আশার মধ্যে থেকে আল্লাহ তা'আলাকে আহ্বান 
করার প্রতি আমাদেরকে আদেশ করার দ্বারা প্রমাণিত হয় যে, 
অন্তরে এ ধরনের ভয় ও আশা নিয়ে তাঁকে আহ্বান করা হচ্ছে 
অন্তরের একটি বিশেষ ধরনের ইবাদাত বা উপাসনা । কোনো 
মানুষের ব্যাপারে কারো অন্তরে এ ধরনের ভয় ও আশার সৃষ্টি 
হতে পারে না, কেননা; আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোনো মানুষ 
ও জিন নেই, যারা আল্লাহর ইচ্ছা ব্যতীত স্রেফ তাদের নিজস্ব 
ইচ্ছানুযায়ী কারো কোনো অনিষ্ট সাধন করতে পারে। কারো দ্বারা 
কারো ইষ্ট বা অনিষ্ট হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর 
নির্ভর করে বিধায়, আল্লাহ তা'আলা আমাদেরকে কেবল তাঁকেই 
ভয় করতে আদেশ করে বলেছেন: 


[Lt SUN LOST ০০1১8 ১৬১ 
“সুতরাং তোমরা মানুষের কোনো অনিষ্টের ভয় করো না, 
ভয় কেবল আমাকেই কর।”** কাফিররা তাদের দেবতাদের 


1”, আল-কুরআন, সূরা আ'রাফ : ৫৬। 
1”, আল-কুরআন, সূরা মায়েদাহ : ৪৮। 
214 


ব্যাপারে অনুরূপ গোপন ভয় পোষণ করতো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাদের দেবতাদের সমালোচনা করেন বলে 
তাঁকেও তারা তাদের দেবতাদের দ্বারা হঠাৎকরে যে কোনো 
অনিষ্টের শিকার হওয়ার ব্যাপারে ভয় প্রদর্শন করতো। এ সম্পর্কে 
আল্লাহ তা'আলা বলেন, 
[৭:০১] (593 ৪ GL 5545 4৩৪ SE ঝা ও) 

“আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নয়? অথচ তারা 
(মুশরিকরা) তোমাকে আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্যদের ভয় 
প্রদর্শন করে ।”১৯৬ 

যেহেতু মহান আল্লাহর অনুমোদন ব্যতীত কেউ কারো 
কোনো ক্ষতি বা অনিষ্ট করতে পারে না, সেহেতু কোনো জিন- 
পরী, বা জীবিত বা মৃত কোনো অলি বা দরবেশ, অথবা মাযারস্থ 
কোনো বৃক্ষ বা অন্য কিছুর দ্বারা কোনো কারণবশত কারো কোনো 
অনিষ্ট হতে পারে- এমন ধারণা ও ভয় করাও আল্লাহর গোপন 
ভয়ের উপাসনায় শির্ক করার শামিল। 
ভয়ের প্রকারভেদ (১1619) : 

ভয় মূলত চার প্রকার : 


1”. আল-কুরআন, সুরা যুমার : ৩৬। 
215 


প্রথম প্রকার : গোপন ভয়। যা নিয়ে উপরে আলোচনা করা 
হয়েছে। এমন ভয় আল্লাহ তা'আলা ব্যতীত অপর কারো জন্যে 
করা শির্ক। 

দ্বিতীয় প্রকার: কোনো মানুষ বা ফিৎনার ভয়ে কোনো 
সৎকর্মের আদেশ এবং অসৎকর্ম হতে বারণ করা থেকে বিরত 
থাকা। এ ধরনের ভয় শির্ক না হলেও তা হারাম। কারণ, 
কুরআনুল কারীমে এ ধরনের ভয় করা থেকে নিষেধ করা 
হয়েছে। মুমিনদের পরিচয় দান প্রসঙ্গে বলা হয়েছে: 


Zz 


[০5 SU LN LF ৯৬ 9 এঠা ১১০ ২ ৩১:৮4) 

“তারা আল্লাহ তা'আলার পথে জিহাদ করে এবং কোনো 
নিন্দুকের নিন্দার ভয় করবে না।”৯৭ 

হাদীস শরীফে এ ধরনের ভয়কারীদের ব্যাপারে আখেরাতে 

ভৎর্সনা ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা বর্ণিত হয়েছে। 

30 এ এ সপ IE IES; BS Bol yp 

দেখার পর কোন বস্তু তোমাকে তা পরিবর্তন করতে বাধা দিল? 


1”, আল-কুরআন, সূরা মায়েদাহ : ৪৫। 
216 


তখন বান্দা বলবে : হে প্রভু! পাছে লোকে কী বলে, এ ভয়ে আমি 
তা নিষেধ করতে পারি নি। আল্লাহ বলবেন: মানুষের চেয়ে 
আমিইতো ভয়ের অধিকতর হকদার ছিলাম ।”৯৯৮ 
তৃতীয় প্রকার : আল্লাহর শাস্তির ভয়, যে শাস্তির ব্যাপারে 
তিনি তাঁর অবাধ্য ও অপরাধী বান্দাদের ভয় প্রদর্শন করেছেন। এ 
জাতীয় ভয় মুমিনদের অন্তরে থাকা প্রশংসনীয়। যারা এ গুণে 
গুণান্বিত হবে, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট আকর্ষণীয় 
পুরস্কারের প্রতিশ্রুতি । যেমন- মহান আল্লাহ বলেন : 
[15:১1] ধ্ ০০৪ 9 ৪৩০ SE ৩৭ ০) 
সম্মুখে দণ্ডায়মান হওয়াকে এবং আমার শাস্তিকে ভয় করে ।”১৯, 
চতুর্থ প্রকার : প্রকৃতিগত ভয়, যেমন- ওৎ পেতে থাকা শত্রু 
বা হিংস্ৰ জীব-জন্ত, বিষধর সাপ, পানিতে ডুবে ও আগুনে পুড়ে 
মরে যাওয়া ইত্যাদির ভয়। এ জাতীয় ভয় কোনো নিন্দনীয় বা 
দূষণীয় নয় কারণ; এ জাতীয় ভয় সম্মান মিশ্রিত হয় না। মুসা 
আলাইহিস সালাম-এর অন্তরে ফের'আউন ও তার সৈন্যদের 


19. ইবন মাজাহ, প্রাগুক্ত; কিতাবুল ফিতন, বাব নং (২০); ২/১৩২৮। (তবে 
হাদীসটির সনদ দুর্বল [সম্পাদক]) 


1”. আল-কুরআন, সূরা ইব্রাহীম : ১৫। 
217 


ব্যাপারে এ জাতীয় ভয় ছিল। এ কারণেই তিনি মিসর ছেড়ে 
পালিয়ে যান। এ প্রসঙ্গে আল্লাহ বলেন : 
[০০০২0] ৩855৬ ৩০৫০৯ 
“অতঃপর তিনি (মুসা) শত্রু আগমনের প্রতি তীক্ষ দৃষ্টি রেখে 
সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়েন।”২০ 


কামনার উপাসনা (০-০। ৪১৬০) : 


'রাজা-উন' শব্দের আভিধানিক অর্থ হচ্ছে : মনের কামনা 
পূর্ণ হওয়ার আকাজ্কা। মানুষের মনের কামনা মূলত দু"প্রকারের 
হয়ে থাকে : 

এক. এমন সব চাহিদা যা পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় যে 
কর্ম করতে হয়, তা ব্যক্তির নিজের বা অপর যে কোনো মানুষের 
সামর্থ্যের মধ্যে থাকে । এ জাতীয় চাহিদা পূরণের ক্ষেত্রে প্রয়োজনে 
অন্য জীবিত উপস্থিত মানুষের নিকট সাহায্য চাওয়া যেতে পারে। 
তবে কোনো মৃত বা অনুপস্থিত কোনো মানুষের কাছে এ জন্য 
সাহায্যের আহ্বান করলে তা শির্কে আকবার এর অন্তর্গত হবে। 

দুই, এমন সব কামনা যা পূর্ণ করে দেয়া আল্লাহ তা'আলা 
ব্যতীত অপর কারো সামর্থ্যের মধ্যে নেই। যেমন: সন্তান দান 


*% আল-কুরআন, সুরা ক্বাসাস : ২১। 
218 


করা, ব্যবসায় উন্নতি প্রদান করা, রোগ-ব্যাধি নিরাময় করা, সমুদ্র 
বা নদীতে ঝড় ও তুফানের হাত থেকে রক্ষা করা, জঙ্গলের হিংস্র 
জীব-জন্তর হাত থেকে রক্ষা করা... ইত্যাদি। মানুষের এ জাতীয় 
চাহিদা পূরণ করা একমাত্র আল্লাহ তা'আলা ব্যতীত অপর কারো 
সামর্থ্যের মধ্যে নেই। তাই এ জাতীয় কল্যাণার্জন ও অকল্যাণ 
দূরীকরণের জন্য কোনো অলি বা দরবেশের নিকট সাহায্য কামনা 
করা শির্কে আকবারের পর্যায়ভূক্ত; কেননা, এতে করে তাঁদেরকে 
হয় এবং তাঁদের কাছে কামনা-বাসনা করা হয় £1। 

ভরসার উপাসনা (০৯১৬০) : 


£॥ মনে রাখা জরূরী যে, কামনা-বাসনার মাধ্যমে শির্ক হওয়ার জন্য এটা 
জরূরী নয় যে, কেউ মনে করবে যে যাদের কাছে সে কামনা-বাসনা করছে, 
তাদের নিকট রুবুবিয়্যাতের কোনো বৈশিষ্ট্য বিদ্যমান। কারণ, যদি এরকম 
কোনো বিশ্বাস থাকে, তবে তা হবে, দু'দিক থেকে শির্ক। প্রথমত, রুবুবিয়্যাতে 
শির্ক, তারপর তার কাছে কামনা-বাসনার কারণে সে আল্লাহর উলুহিয়্যাতেও 
শির্ক করল। সুতরাং কেউ যদি কারও ব্যাপারে রুবুবিয়্যাতের কোনো বৈশিষ্ট্য 
নেই মনে করেও তার কাছে এমন কোনো কিছু পাওয়ার কামনা-বাসনা করে, 
যা একমাত্র আল্লাহর কাছেই থাকতে পারে, তাতেও সে আল্লাহর উলুহিয়্যাত 


তথা ইবাদাতে শির্ক করেছে বলে গণ্য হবে। [সম্পাদক] 
219 


একজন মুর্মিনের দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণের 
ক্ষেত্রে তার করণীয় হচ্ছে, উদ্দেশ্য অর্জনের জন্য যে কর্ম করা 
প্রয়োজন, তা নিজের সাধ্যের মধ্যে থাকলে তা নিজে করা বা 
অপর জীবিত ও উপস্থিত কারো সাধ্যের মধ্যে থাকলে প্রয়োজনে 
তাদের সহযোগিতায় তা সম্পাদন করা এবং কর্মের ফলাফল 
প্রাপ্তির জন্য আল্লাহ তা'আলার কাছে দু'আ করা এবং তাঁরই উপর 
ভরসা করা। কর্ম যদি কারো সাধ্যের মধ্যে না থাকে, তবে নিজে 
বা অপর জীবিত উপস্থিত মানুষের দু'আর মাধ্যমে আল্লাহর নিকট 
তা কামনা করা এবং তা অর্জিত হওয়ার জন্য একমাত্র আল্লাহর 
উপরেই ভরসা করা। কোনো অবস্থাতেই নিজের বা অপর কারো 
উপর ভরসা না কর। কেননা, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে 
সকল ব্যাপারে আল্লাহর উপর ভরসা করা। সে-জন্য আল্লাহ 
বলেন, 
[€+ 83101] লেকে a ARGS sl ৪ }¥ 
“তোমরা যদি সত্যিকার অর্থে মু'মিন হয়ে থাকো, তাহলে 
একমাত্র আল্লাহর উপরেই ভরসা কর।”২২ এতে প্রমাণিত হয় যে, 
প্রকৃত মুমিন হতে হলে সর্বাবস্থায় আল্লাহর উপরেই ভরসা করতে 
হবে। তা না করে যারা আল্লাহর পাশাপাশি নিজের বা অন্যের 


“% আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ : ২৩। 
220 


কর্মের উপর ভরসা করবে, তারা শির্কে আসগারে পতিত হবে। 
আর যা কারো সাধ্যের মধ্যে নেই, তা প্রাপ্তির জন্য যারা কোনো 
অলি বা দরবেশের উপরে ভরসা করবে, তারা শির্কে আকবারে 
পতিত হবে। 

এখানে উল্লেখ্য যে, মানুষের সামর্থ্যের মধ্যকার কর্মের 
ক্ষেত্রেও কর্ম আরম্ভ করে তা শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর 
উপরেই ভরসা করতে হবে, এ কারণে যে, কর্ম করার জন্য যে 
শক্তি ও সামর্থ্যের প্রয়োজন, সে সবের মালিক হলেন আল্লাহ। 
তিনি তৌফিক দিলেই কেবল আমরা কোনো কর্ম শুরু ও তা শেষ 
করতে পারি। অন্যথায় হাজারো ইচ্ছা ও চেষ্টা করেও আমরা তা 
করতে পারবো না। 
কর্ম না করে আল্লাহর উপর ভরসা করা অবৈধ : 

এখানে আরো উল্লেখ্য যে, কোনো উদ্দেশ্য হাসিলের জন্য 
প্রয়োজনীয় কর্ম না করে তা হাসিলের জন্য আল্লাহর উপর ভরসা 
করাকে শরয়ী দৃষ্টিতে “তাওয়াককুল' বলা হয় না। এ ধরনের 
ভরসা শরয়ী দৃষ্টিতে বৈধ নয়। কেউ যদি খাওয়া-দাওয়া না করে 
সুস্থভাবে বেঁচে থাকার জন্য আল্লাহর উপর ভরসা করে এবং 
এভাবে থেকে শেষ পর্যন্ত মারা যায়, তবে শরয়ী দৃষ্টিতে এমন 
ব্যক্তি আত্মহত্যাকারী হিসেবে গণ্য হবে। 
আনুগত্য ও অনুসরণের উপাসনা (6319 ২০৬।১১৬০) : 


22] 


একজন মুমিনের যাবতীয় আনুগত্য ও অনুসরণ নিঃশর্তভাবে 
নিবেদিত হবে কেবলমাত্র আল্লাহ তা'আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর জন্যে। রাজনৈতিক বা ধর্মীয় নেতাদের 
যে আদেশ বা নিষেধ পালন করলে আল্লাহ ও তাঁর রাসূলের 
আনুগত্য ও অনুসরণ হবে, কেবল সে ক্ষেত্রেই একজন মুসলিম 
তাঁদের আনুগত্য ও অনুসরণ করবে। আর যে ক্ষেত্রে আল্লাহ ও 
তাঁর রাসূলের অবাধ্যতা হবে, সে ক্ষেত্রে কোনো কারণবশত 
বাহ্যত তাঁদের আনুগত্য ও অনুসরণ করলেও খুশী মনে অন্তর 
দিয়ে তাঁদের আনুগত্য করবে না। আনুগত্যের এ বিধান বর্ণনা 
প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, 
86৬ 20060421৮17 Gd; 
খা না? AU ৩৮০৮ LES LILI এটা 5৯১ রর 
[০৭ পা] GHEE Ee MS 
তোমরা আল্লাহ, তাঁর রাসূল ও তোমাদের মধ্যকার 
দায়িত্বপ্রাপ্তদের আনুগত্য কর। অতঃপর কোনো বিষয়ে সে 
দায়িত্বশীলদের সাথে তোমরা মতবিরোধ করলে সত্যিকারার্থে 
তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান এনে থাকলে 
বিরোধপূর্ণ সে বিষয়টিকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে ফিরিয়ে 


222 


দাও, এটা তোমাদের জন্য উত্তম এবং পরিণতির দিক থেকে তা 
খুবই ভাল ।”২০৩ 

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, কোনো বিষয়ে মতবিরোধ 
হলে বিনা দলীলে কেউ কারো কোনো কথা মানতে পারবে না; 
বরং সে ক্ষেত্রে সাধারণ ও ক্ষমতাশীন নির্বিশেষে সকলকেই 
আল্লাহ্‌ তা'আলার কিতাব ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর সহীহ সুন্নাতের দিকে ফিরে আসতে হবে; কেননা, 
এ দুর্টটিই হচ্ছে যে কোনো বিবাদ মীমাংসার ফয়সালাদায়ক ও যে 
কোনো বিধান রচনা করার মূল উৎস। ধর্মীয় বা পার্থিব কোনো 
ক্ষেত্রেই ধর্মীয় নেতৃবৃন্দ বা জাতীয় সংসদের দ্বারা গৃহীত কোনো 
আইন বা সিদ্ধান্তই- তা বাহ্যত যতই কল্যাণকর হোক না কেন- 
কুরআন ও সহীহ হাদীসে বর্ণিত বিধান বা তাতে বর্ণিত মৌলিক 
নীতিমালার আওতাধীন হওয়ার ছাড়পত্র ব্যতীত বৈধ হতে পারে 
না। এর কারণ হচ্ছে-মানুষ একমাত্র আল্লাহরই সৃষ্টি, তাই তাদের 
সার্বিক জীবন পরিচালিত হবে তাঁরই দেওয়া হেদায়াত ও 
বিধানানুযায়ী। এ হেদায়াত ও বিধানই যে তাদের দুনিয়া- 
আখেরাতের যাবতীয় সুখ, শান্তি ও কল্যাণের নিয়ামক, সে 
সম্পর্কে আল্লাহ বলেন, 


£১. আল-কুরআন, সূরা নিসা : ৫৯। 
223 


ih 35 LEE 495 ১6 ৩৩ ES ০ এ এ Sk Uy) 
Us ATU ৩৬ এসি ও 9 9১৪ only © 8555 
[YA ০/ 5211] G 99455 
“অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোন 
হেদায়াত আসে, তাহলে যারা আমার সে হেদায়াত অনুসরণ 
করবে, তাদের উপর না কোন ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত 
হবে। আর যারা তা অস্বীকার করবে এবং আমার নিদর্শনগুলোকে 
মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই হবে জাহান্নামবাসী, সেখানে তারা 
অনন্তকাল থাকবে ।”২০৪ 
আল্লাহ যে মানুষের সার্বিক জীবন পরিচালনার একক বিধান 
দাতা, সে সম্পর্কে তিনি বলেন : 
[tl (DGS নিও Ned i 
“হুকুম হবে একমাত্র আল্লাহ তা'আলারই, তিনি তোমাদেরকে 
একমাত্র তাঁরই উপাসনা করতে নির্দেশ করেছেন ।”২০ 
এ আয়াতের মর্ম হচ্ছে- তিনি মানুষের ধর্মীয়, সামাজিক, 
রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল 
কারীম ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহীহ 


££. আল-কুরআন, সূরা বাক্কারাহ : ৩৮, ৩৯। 
“* আল-কুরআন, সূরা আন'আম : ৫৭। 
224 


হাদীসে প্রকাশ্যভাবে বা ইশারা ও ইঙ্গিতে যে সব বিস্তারিত বিধান 
ও মৌলিক নীতিমালা দিয়েছেন, সাধ্যানুযায়ী তা পালন করার মধ্য 
বহিঃপ্রকাশ ঘটাতে তিনি আমাদের নির্দেশে করেছেন। এতে 
প্রমাণিত হয় যে, আমাদের জীবনকে শাসন করার জন্য কুরআনুল 
কারীম ও সহীহ হাদীসের দিকে প্রত্যাবর্তন না করে নিজ থেকে 
কোনো বিধান ও সিদ্ধান্ত গ্রহণ করার কোনো বৈধ অধিকার 
আমাদের নেই৷ কোনো ক্ষেত্রে কুরআনুল কারীম বা সহীহ হাদীসে 
সুস্পষ্ট বিধান থাকা সত্তেও বা সে বিষয়ে তাতে বিধান রচনার 
জন্য কোনো মৌলিক নীতিমালা থাকা সত্ত্বেও সে সুস্পষ্ট বিধান বা 
নীতিমালা পরিহার করে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি জনগণের জন্য 
নিজ থেকে কোনো বিধান রচনা করেন, তা হলে আল্লাহর দৃষ্টিতে 
তারা নিজেদের প্রবৃত্তিকেই নিজেদের ইলাহ বানিয়ে থাকবেন। এ 
জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেন : 
[6:53] {255 ১4৫1 গঞ্জ ৬ 2373) 

“আপনি কি সে ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে নিজের 
ইলাহ বানিয়ে নিয়েছে ।”২০৬ 

এ জাতীয় লোকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে: 


*%* আল-কুরআন, সূরা জাছিয়াহ : ২৩। 
225 


[০২০০০০৩5৩৩৬ LR ০৪ তা ৩০ ৩ উট 
করে, তাদের চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে ।”২০৭ 
সাধারণ জনগণ যদি সে ধরনের কোনো বিধান বিনা 
প্রতিবাদে সন্তুষ্ট চিত্তে মেনে নেন, তা হলে তাদের অবস্থা ইয়াহুদী 
ও খ্রিষ্টানদের মতই হবে, যারা তাদের ধর্মীয় নেতৃবৃন্দের এ 
জাতীয় কর্মকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার ফলে তাদেরকে রব 
বানিয়ে নিয়েছিল। তাদের সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন, 
[৭:35] 435২ 556051 ১5৯ 25051 ঠা) 
“ইয়াহুদী ও খষ্টানরা তাদের পাদরী ও ধর্মযাজকদের 
আল্লাহর বদলে বহু রব বানিয়ে নিয়েছিল ।”২০৮ 
এ আয়াতের ব্যাখ্যায় 'আদী ইবন হাতিম রাদিয়াল্লাহু আনহু 
থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। উক্ত হাদীস শ্রবণ করার পর 
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন : “হে 
রাসূল! আমরাতো তাদেরকে রব বানিয়ে নেই নি? জবাবে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তারা কোনো 
বস্তু হালাল বা হারাম বলে দিলে তোমরা কি তা গ্রহণ করো না? 


“” আল-কুরআন, সূরা ক্কাসাস : ৫০। 
“৫ আল-কুরআন, সুরা তাওবাহ : ৩১। 
226 


জবাবে আদী বলেন- হ্যাঁ, তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন : এটিই হচ্ছে তাদেরকে রব বানানোর 
শামিল।”২৯ 

উপর্যুক্ত আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যারা কোনো 
রাজনৈতিক নেতা বা ধর্মীয় কোনো ইমাম বা কোনো মাযহাবের 
নিঃশর্ত আনুগত্য ও অন্ধ অনুসরণ করবে, তাঁদের গৃহীত বিধান বা 
মতামতের ভুল-শুদ্ধ বিচার না করে এর বিপরীতে কুরআনুল 
কারীম ও সহীহ হাদীস পাওয়া সত্তেও চোখ বন্ধ করে অন্ধভাবে 
তাঁদের আনুগত্য ও অনুসরণ করবে, আল্লাহ তা'আলা ও তাঁর 
রাসূলের দৃষ্টিতে তাদের পরিণতি ইয়াহুদী ও খ্রিষ্টানদের মতই 
হবে। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে এ ধরনের অনুসরণ করার 
ব্যাপারে শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (মৃত ১১৭৬ হি.) 
স্বীয় গ্রন্থ “হুজ্জাতুল্লাহিল বালিগাহ'তে এবং ক্কাধী সানাউল্লাহ 
পানিপথী (১১৮৩-১২২৫ হি.) তাঁর তাফসীরে মাযহারীতে 
মুসলিমদের জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। অন্ধ তাকলীদ 
হারাম হওয়া প্রসঙ্গে শাহ ওয়ালী উল্লাহ (রহ.) যা বলেছেন, তা 
সংক্ষেপে নিম্নে বর্ণিত হলো : 


209 তিরমিযী, প্রাগুক্ত; কিতাবৃত তাফসীর, বাব : নং- ৯। 
227 


“যিনি কোনো একটি বিষয়েও ইজতেহাদ করার মত 
যোগ্যতা অর্জন করবেন, তার পক্ষে সে বিষয়ে অপরের অন্ধ 
তাকলীদ করা হারাম। অনুরূপভাবে যার নিকট এ কথা সুস্পষ্ট 
হয়ে যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 
একটি আদেশ বা নিষেধ করেছেন এবং সে আদেশ বা নিষেধের 
ব্যাপারে বর্ণিত অন্যান্য সকল হাদীস অনুসন্ধান করে এবং এর 
পক্ষে বা বিপক্ষে যারা রয়েছেন, তাদের কথা-বার্তা অনুসন্ধান করে 
সে ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সে 
আদেশ বা নিষেধের কোনো মনসুখ বা রহিতকারী দলীল খুঁজে না 
পায়, অথবা বিষয়টি যদি এমন হয় যে, অধিকাংশ ইসলামী 
বিশেষজ্ঞগণ রাসূলের আদেশ বা নিষেধ সম্বলিত কোনো হাদীস 
গ্রহণ করে থাকেন, অথচ দেখা যায় যিনি তা গ্রহণের ক্ষেত্রে 
বিরোধিতা করছেন, তিনি কেবল কোনো ক্কিয়াস (রায়) অথবা 
ইজতেহাদ বা অনুরূপ কিছুর দ্বারা এর বিরোধিতা করছেন, 
এমতাবস্থায় সে যদি (তা অনুধাবন করার পরেও নিজের ইমাম বা 
মাযহাবের মতামত পালন করার জন্য) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর সে হাদীসের বিরোধিতা করে, তখন 
বুঝতে হবে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 


228 


হাদীসের বিরোধিতার পিছনে তার অন্তরে গোপন নেফাকী বা 
প্রকাশ্য আহমকী ব্যতীত আর কোনো কারণ নেই।”২৯০ 


মাওলানা সানাউল্লাহ পানিপথী (১১৮৩-১১২৫ হি.) কুরআনুল 
কারীমে বর্ণিত : 


[৮:৩০ MH ৩১১ ৩৩ এ LES ও YG 
“আমরা যেন পরস্পরকে রব হিসেবে গ্রহণ না করি।”২৯১ 
এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন : “এখান থেকে বুঝা 


যায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো 
হাদীস যদি কারো নিকট কোনো প্রকার বিরোধ থেকে মুক্ত 


2০.এ প্রসঙ্গে তিনি যা বলেছেন তা নিম্নরূপ: 

3০০০১ তি 5 43 ১৬৯৯ ৩৫ ০০০ এ ৩৪ (৪৩ af ও) ৬] 

এ ১1১০ pl ৮9 ক এ pe ও 9 bs bb ৩ Ab ০৭৪ 

১:০৬ ডা ১ ৩৯১০১ শি oh এ, ৮০ ০৯ 43 ০৪৫ ০০ 

ও ৩৪০স্ ৩০ ০ জি ৪ 97 5 bog ১৬ মু ও BA 

5৪ 5 ৬৬০] 3 ০০৬৪ ই] EE এ Del S29 dl ১৪০১৩ | 

৩০ ১ ৭৮29 ads এ ডি ভন ৬:১৮ DUEL Ee DY od 5 এ১ 
ই ৩৯ এ ভি 

- দেখুন : আদ-দেহলভী , শাহ ওয়ালী উল্লাহ, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; (বৈরুত 

: দ্বারুল মা'রিফাহ, সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ১৫৪-১৫৬। 


++, আল-কুলআন, সূরা আলে ইমরান : ৬৪। 
229 


অবস্থায় সহীহভাবে প্রমাণিত হয় এবং এর কোনো রহিতকারীও 
তার নিকট প্রমাণিত না হয়, এমতাবস্থায় উদাহরণস্বরূপ ইমাম 
আবু হানীফা (রহ.) এর কোনো ফতোয়াও যদি এর বিপরীতে হয়, 
আর চার ইমামের কোনো ইমাম এ হাদীসের উপর 'আমল করে 
থাকেন, তা হলে সে ব্যক্তির পক্ষে উক্ত হাদীসের উপর 'আমল 
করা ওয়াজিব হয়ে যাবে। (এমতাবস্থায়) কঠিনভাবে তার 
মাযহাবকে আঁকড়ে ধরে থাকা যেন তাকে সে হাদীসের উপর 
“আমল করা থেকে বিরত না রাখে । কেননা, এমনটি করলে এতে 
আল্লাহকে ব্যতীত পরস্পরকে অসংখ্য রব বানানোর শামিল 
হ্বে।”২২ 


তাকলীদ করার সরল ও সঠিক পন্থা : 


££.এ প্রসঙ্গে তিনি যা বলেছেন এর আরবী ভাষান্তর নিম্নরূপ : 

se এ টক এন! ৩:6৮ > সত তু না লজ ০০ 

4 any Line 23 08) Cl এ 5৮8 ১ ০২৪১৬ ৩০ আপ sy 

ade ভর্তা day LYN ৩০ এ ভা 9০ ডু ৮৯১) ০১৬ ১৩১ 

১৬। 75 ১৩ «৬১ ৩৭ ৮৯০ tl ain 3১ coll ots 
এ ৩৪১ ৩০ 8৪১৪ ০০৯ 

দেখুন : পানিপতী, ক্কাধী সানাউল্লাহ, আত-তাফসীরুল মাজহারী, (দেহলী : 


এদারাতু এশাআতিল উলুম, সংস্করণ বিহীন, সন বিহীন), ২/৬৩-৬৪। 
230 


আমরা যারা সাধারণভাবে কুরআন ও হাদীস অল্প-বিস্তর 
জানি অথবা যারা জানি না, আমরা সকলে অবশ্যই কারো না 
কারো অনুসরণ বা তাকলীদ করবো। তবে এ ক্ষেত্রে ইয়াহুদী ও 
খ্রিষ্টানদের অনুরূপ হওয়ার অভিযোগ থেকে বাঁচতে হলে আমরা 
কোনো মাযহাব বা কোনো মনীষীর তাকলীদ করার ক্ষেত্রে এ 
দৃষ্টিভঙ্গি পোষণ করবো যে, যখনই কোনো বিষয়ে আমরা 
অনুসরণীয় মাযহাব বা মনীষীর কোনো মতামত কুরআন ও সহীহ 
হাদীসের বিপরীতে রয়েছে বলে নিজস্ব পড়া-শুনা অথবা কারো 
মাধ্যমে নিশ্চিতভাবে অবগত হতে পারবো, তখনই সে বিষয়ে সে 
মাযহাব বা সে মনীষীর মতামতের উপর “আমল করা পরিহার 
করে কুরআন ও সহীহ হাদীসের দ্বারা যা করা সঠিক বলে 
প্রমণিত হয়, তা-ই করবো । অনুরূপভাবে যখনই আমাদের নিকট 
নিজ মাযহাবে প্রচলিত কোনো ‘আমলের বিপরীতে অপর কোনো 
মাযহাবের ‘আমল এক বা একাধিক অপেক্ষাকৃত বিশুদ্ধ হাদীস ও 
যুক্তির আলোকে ‘আমলের ক্ষেত্রে অগ্রাধিকার পাবার যোগ্য বলে 
করে নিজ মাযহাবের ‘আমল পরিত্যাগ করে সে মাযহাবের 
আমলকে গ্রহণ করবো। আশা করি, এ ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে 
কারো বা কোনো মাযহাবের অনুসরণ করলে এতে আমরা ইয়াহুদী 
ও খ্রিষ্টানদের অনুরূপ হওয়া থেকে বাঁচতে পারবো। সাধারণ 


23] 


লোকেরা যে এ ধরনের সরল ও সোজা দৃষ্টিভঙ্গি নিয়ে কারো না 
কারো তাকলীদ করবে এ প্রসঙ্গে শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে 
দেহলভী (রহ.) বলেন : 

“যে ব্যক্তি কারো তাকলীদ করে এ মানসিকতা নিয়ে যে, সে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অপর কারো 
কথা মানতে রাজি নয় এবং আল্লাহ ও তাঁর রাসূল যা হালাল বা 
হারাম করেছেন সে কেবল তাই হালাল বা হারাম বলে বিশ্বাস 
করে। কিন্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী 
বলেছেন, তা তার জানা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর বক্তব্যসমূহের মাঝে মতবিরোধপূর্ণ কথাগুলোর 
মধ্যে সামঞ্জস্য বিধানের বা তাঁর কথা থেকে অনুসন্ধান করে 
এমতাবস্থায় সে যদি কোনো হেদায়াত প্রাপ্ত আলিমের অনুসরণ 
করে এ ধারণার ভিত্তিতে যে, তিনি যা বলেন তা সঠিক, তিনি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথার বাহ্যিক অর্থ 
গ্রহণ করেই ফতোয়া দেন এবং তাঁর সুন্নাতের অনুসরণ করেন, 
তবে তিনি (অনুসরণীয় ব্যক্তি) যদি কখনও তার উক্ত ধারণার 
বিপরীত কিছু করেন বলে তার নিকট প্রমাণিত হয়, তা হলে সে 
কোনো প্রকার বিতর্ক অথবা জিদ না করে তাৎক্ষণিকভাবেই সে 
আলিমের অনুসরণ করা পরিত্যাগ করবে। তা হলে এমন 


232 


অতঃপর বলেন: যে নিষ্পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর অনুসরণ আল্লাহ তা'আলা আমাদের উপর ফরয 
করে দিয়েছেন, সে রাসূলের কোনো হাদীস যদি বিশুদ্ধ সনদে 
আমাদের নিকট পৌঁছায়, আর তা যদি নিজ ইমামের মাযহাবের 
বিপরীত কিছু প্রমাণ করে, এমতাবস্থায় আমরা যদি তাঁর 
হাদীসকে পরিত্যাগ করে মুজতাহিদের হাদীস বিরোধী 
ইজতেহাদকে গ্রহণ করি, তা হলে আমাদের চেয়ে অধিক জালিম 
আমাদের কী জবাব হবে?” 


£১তিনি বলেন : 

ale এ) ০ ভন 095 3 ৩2০ 3 ৯ কে জি ৮ ওটি এক ০৯) 
> bb J ৬০৮ 33 5455 3 এএ। এও NN ১০ 3 ১০৪ 
১০১ 5 4০০ dl ০ এন ০৩ ৩ এ ৩ এ ০৪ 4১০ 5 এআ 
শট ১৪ ৩ ৬৩টি BE ৩ ও 2৯৮ ৬০ ০৬০ ৩৪ wal ৯০ 
41 050 ৪০ শরিক ০1৯৬ ভি 35635. bd ce শা ৬০৮ Ue 
3 ০৯ ০৪ ০ ৪৮ ৩০ CB a ৬ ০৬ Ob 5 শি ও ৬ Bl ৬০ 
0৯৮1 ৩০ ৬৯০৯ ৯ OB 23 0 ৮৮ সপ SS LS উট 91০০ এ 
৯৩০ ০১৩ ৬ ৩৪ lo সন ৪৬ ৩ dhl ০০৪ SNM ১০ 
১৮ ১৯১ ৮৮৬৭০১ অজ! ols =5l msl DS lal এ 5 


ol ৮9 xl [০ 29 Las by ৩৩ 
233 


অন্তরকে সর্বদা আল্লাহ মুখী করে রাখার উপাসনা (4 এ! ২3) : 
এনাবত “1” শব্দের অর্থ হচ্ছে- অগ্রসর হওয়া, ধাবিত 
হওয়া, তাওবা করা। আল্লাহর দিকে ধাবিত হওয়ার অর্থ হচ্ছে- 
অপরাধ করে বা না করে সর্বাবস্থায় অন্তরকে আল্লাহমুখী করে 
রাখা । এ সম্পর্কে আল্লাহ বলেন : 
[০5:০০ ধরণ 949 ৩০) ৫95) 
“তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ধাবিত হও এবং 
তাঁরই নিকট আত্মসমর্পণ কর ।”২৯ 
এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আমাদেরকে সর্বদা 
আল্লাহমুখী হয়ে থাকতে হবে, জীবনের যে কোনো অভাব ও 
অভিযোগের কথা সরাসরি কেবল তাঁরই নিকট পেশ করতে হবে। 
সর্ব অবস্থাতেই কোনো পীর বা অলির শরণাপন্ন হওয়া থেকে 
বিরত থাকতে হবে; কেননা, আমরা সর্বদাই তাঁর মুখাপেক্ষী, অপর 
কারো মুখাপেক্ষী নই। তিনি বলেছেন, 
[1০:৮৩] € © Ld LTT 5 2৫ BT SGA তা 20 পু 


দেখুন : শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ; পৃ. 


১৫৬। 


“4 আল-কুরআন, সূরা যুমার : ৫৪। 
234 


“হে লোকসকল! তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর 
আল্লাহ হলেন অমুখাপেক্ষী, প্রশংসিত ।”২১৫ 

আমাদের অন্তরকে আল্লাহর প্রতি ধাবিত না করে আমরা 
যদি নিজের জীবনের কোনো অভাব অভিযোগ বা বিপদের কথা 
কোনো মৃত অলি ও দরবেশের কাছে বা তাঁদের মাধ্যমে আল্লাহর 
কাছে পেশ করি, তা হলে আমরা অন্তরের 'এনাবতের' উপাসনায় 
তাঁদেরকে আল্লাহর সাথে শরীক করে নেবো; কারণ আমাদের 
প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে : 

[++] €৫4০ ৩৫৭ 3১2 

সাড়া দেব ।”২১৬ 

সৎ এবং অসৎ নির্বিশেষে সকলের প্রতি এ আহ্বান থাকা 
সত্বেও কেউ যদি তার অভাব ও বিপদের সময় গায়রুল্লাহর 
শরণাপন্ন হয়, তা হলে সে যেন গায়রুল্লাহকেই তার ইলাহ ও 
প্রতিপালক বানিয়ে নিল। এখানে স্মর্তব্য যে, কোনো সৎ জীবিত 
মানুষকে অভাব মোচন ও বিপদ দূরীকরণের মালিক মনে না করে 
এবং তাঁকে মানুষের সমস্যাদি আল্লাহর নিকট উপস্থাপনের মাধ্যম 


2১, আল-কুরআন, সুরা ফাত্বির : ১৫। 
25 আল-কুরআন, সুরা গাফির : ৬০। 
235 


মনে না করে তাঁর কাছে গিয়ে বিপদ দূরীকরণের জন্য আল্লাহর 
কাছে দু'আ করার জন্য বলা যেতে পারে। কোনো মানুষ মরে 
যাওয়ার পর তার কাছে কোনো দু'আ কামনা করা যায় না। 
কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

“মানুষ যখন মরে যায় তখন তার যাবতীয় কর্ম বন্ধ হয়ে 
যায়” । ১ 
সার কথা : 

একজন মুসলিম যখন এ কথার স্বীকৃতি দিবে যে, একমাত্র 
আল্লাহই আমার উপাস্য ও প্রতিপালক, তখন তাকে তার শরীরের 
বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ এবং অন্তরের সাথে সম্পর্কিত যাবতীয় 
উপাসনা একমাত্র আল্লাহর জন্যেই করে তার এ স্বীকৃতির 
যথার্থতার প্রমাণ দিতে হবে। তাকে মনে রাখতে হবে যে, এ 
পৃথিবীতে আমার বাঁচা ও মরা, আমার যাবতীয় কাজ ও কর্ম 
কেবল আল্লাহর জন্যেই নিবেদিত হবে। প্রতিটি মুসলিমের মনের 
অভিব্যক্তি যে সর্বদা এটাই হতে হবে, সে সম্পর্কে আল্লাহ বলেন, 


217 হাদীসটি নিম্নরূপ : 4 226 xi ১০৫৭ 5৬ 1) দেখুন: মুসলিম, 
প্রাগুক্ত; কিতাবুল ওয়াসিয়্যাহ, বাব নং ৩, ৩/১২৫৫; তিরমিযী, প্রাগুক্ত; 
কিতাবুল আহকাম, বাব নং ৩৬, হাদীস নং : ১৩৭৬; ৩/৬৬০; ইমাম 


আহমদ, প্রাগুক্ত; ২/৩৭২। 
236 


এট ২৬ বু LNG 350 EE 825 355 YB 
[Mr onc NK 512 Hel 082 
“বলুন : আমার সালাত, কুরবানী, জীবন ও মৃত্যু (সব 
কিছুই) সমগ্র জগতের প্রতিপালক আল্লাহর জন্যেই নিবেদিত। 
তাঁর কোনো শরীক নেই, এ ঘোষণা দেওয়ার জন্যেই আমি আদিষ্ট 
হয়েছি, আর আমিই হলাম প্রথম আত্মসমর্পণকারী।”২১৮ 
প্রত্যেকের মনের এ অভিব্যক্তিকে সত্যে পরিণত করতে হলে 
নিজেকে একজন যথার্থ মু'মিন বলে প্রমাণ করার জন্য নিজের 
উপাসনায় কোনো প্রকার শির্ক আছে কী না তা খতিয়ে দেখতে 
হবে এবং থাকলে তা পরিহার করে তাওবাহ ও ইস্তেগফার করে 
নিজের ঈমান ও ‘আমলকে সংস্কার করে নিতে হবে। 
শির্কে আকবার এর চতুর্থ প্রকার : অভ্যাসগত ৫ শির্ক 
মানব সমাজে অতীত কাল থেকে বর্তমান সময় পর্যন্ত এমন 
কিছু অভ্যাস প্রচলিত রয়েছে, যা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 


++. আল-কুরআন, সূরা আন'আম : ১৬২। 

£+ ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে, আগত অভ্যাসগত শির্ক বলে 
লেখকের পক্ষ থেকে যা বলা হয়েছে, তা আলাদা কোনো শির্ক নয়। এগুলো 
হয় আল্লাহর রবৃবিয়াতে শির্ক, নতুবা আল্লাহর উলুহিয়াত তথা ইবাদাতে 
শির্ক। অথবা তাঁর নাম ও গুণে শির্ক। এর বাইরে কোনো শির্ক নেই ও 


হতে পারে না। [সম্পাদক] 
237 


আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিতে শির্কের অন্তর্ভুক্ত । কুরআনুল 

কারীম ও হাদীসে জাহেলী যুগের যে সব শিকী অভ্যাসের 

সমালোচনা বর্ণিত হয়েছে, সে সব অভ্যাসের মধ্যে ছিল : 

১. কোনো উপত্যকায় অবতরণ করলে সেখানকার জিনের উপদ্রব 
থেকে আত্মরক্ষার জন্য সে উপত্যকার জিনদের মহিলা 
সরদারকে আহ্বান করে তার নিকট আশ্রয় প্রার্থনা করা। 

২. দেবতাদের উদ্দেশ্যে চতুষ্পদ জন্তু উৎসর্গ করা এবং তা উৎসর্গ 
করা হয়েছে বুঝানোর জন্যে এর কান কাটা, শরীর বিকৃত 
করা ও ঘাড়ে কাপড় ঝুলিয়ে রাখা। এ সকল উৎসর্ণকৃত জন্তুর 
মধ্যে 'বাহীরা”, “সা-ইবা", ‘ওয়াসীলা’ ও ‘হামী’ ছিল অন্যতম। 

৩. দেবতাদের জন্য শস্য ও চতুষ্পদ জন্ততে অংশ নির্ধারণ করা। 

৪. সন্তানাদিকে অকল্যাণের হাত থেকে রক্ষার জন্য দেবতাদের 
নিকট নিয়ে যাওয়া। 

৫. তারকার প্রভাবে বৃষ্টি অবতীর্ণ হয় বলে বিশ্বাস করা। 

৬. জ্যোতিষ, গণক ও কাহিনদের নিকট ভাগ্যের ভাল-মন্দ 
অবগতির জন্য গমন করা। 

৭. কোন কোন রোগ আল্লাহ তা'আলার ইচ্ছা ব্যতীত নিজ থেকে 
সংক্রমিত হয় বলে মনে করা। 


৮. পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করা। পাখি ডান দিকে উড়ে গেলে 
এটাকে শুভ লক্ষণ এবং বাম দিকে উড়ে গেলে এটাকে অশুভ 
লক্ষণ বলে মনে করা। 

৯. কোন কোন দিন ও মাসকে অশুভ মনে করা। 

১০. গায়র-ল্লাহর নামে শপথ করা। 

১১. শিশুদের গায়ে তাবীজ ঝুলানো, ইত্যাদি । 

ইসলাম পরবর্তী যুগে এ সব শিকী অভ্যাসের অপনোদন 
করা হলেও অজ্ঞতাবশত মুসলিমদের মাঝে শির্কে আসগারের 
পর্যায়ে পড়ে এমন কিছু কথা-বার্তার প্রচলন ছিল বলে প্রমাণ 
পাওয়া যায়। যেমন রাসূল এর ইচ্ছাকে আল্লাহ তা'আলার ইচ্ছার 
সাথে সংযুক্ত করে একদা এক সাহাবী বলেছিলেন : 

(85 2381 20) 

“আপনি এবং আল্লাহ যা ইচ্ছা করেন।” 

লোকটির কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, 

“তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ করে নিলে?” ২২০ 


ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/২১৪। 
239 


অনুরূপভাবে অপর এক সাহাবী বলেছিলেন : 

(4150০ 488 ALS) 
কামনা করছি”। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ ব্যক্তিকে ধমক দিয়ে বলেছিলেন: আল্লাহকে মাধ্যম 
করে কারো কাছে কিছু চাওয়া যায়না; কারণ, আল্লাহ সুমহান 
মর্যাদার অধিকারী । ২১ 

এ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে এ জাতীয় অভ্যাস সম্পর্কে 
বিস্তারিত আলোচনা করা হবে বিধায়, এখানে এ সবের প্রমাণাদি 
ও তথ্যসূত্র সম্পর্কে কোনো আলোচনা করা হলো না। 

সারকথা : 

আলোচ্য পরিচ্ছেদের উপসংহারে যে কথাটি বলতে চাই তা 
হলো : শির্ক মূলত আল্লাহ তা'আলার উলুহিয়্যাত ও রুবুবিয়্যাতকে 
কেন্দ্র করেই সংঘটিত হয়ে থাকে। শির্ককে প্রথমে যে দু'প্রকারে 
বিভক্ত করা হয়েছে, তন্মধ্যে শির্কে আকবর হচ্ছে আল্লাহ 
তা'আলার উলৃহিয়্যাত ও রুবুবিয়্যাত উভয় কেন্দ্রিক। আবার শির্কে 
আকবরকে যে চার ভাগে বিভক্ত করা হয়েছে তন্মধ্যে জ্ঞানগত, 


28. আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুস সুন্নাহ, বাব নং- ১৮; ৫/৯৫। (তবে 
হাদীসটির সনদ দুর্বল। [সম্পাদক]) 
240 


পরিচালনাগত ও অভ্যাসগত %£ এ তিন প্রকারের শির্কের সম্পর্ক 
হচ্ছে আল্লাহর রুবৃবিয়্যাতের সাথে অর্থাৎ- যারা এ তিন প্রকারের 
করবে। আর উপাসনাগত অবশিষ্ট যে প্রকারটি রয়েছে এটি 
আবার দু'ভাগে বিভক্ত। শরীরের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গের সাথে 
সম্পর্কিত বাহ্যিক যে সব উপাসনার বর্ণনা করা হয়েছে, সেগুলোর 
সম্পর্ক হচ্ছে আল্লাহর উলুহিয়্যাতের সাথে, আর শরীরের গোপন 
অঙ্গ অন্তরের সাথে সম্পর্কিত যে সব উপাসনার বর্ণনা করা 
হয়েছে, সেগুলোর সম্পর্ক হচ্ছে আল্লাহ তা'আলার রুবুবিয়্যাতের 
সাথে। অর্থাৎ- যারা শরীরের বাহ্যিক উপাসনায় শির্ক করবে তারা 
শির্ক করবে তারা আল্লাহর রুবুবিয়্যাতে শির্ক করবে £১। 


222 আমরা আগেই বলেছি, লেখক এখানে অভ্যাসগত যে সকল শির্কের 
উদাহরণ দিয়েছেন তা হয় রুবুবিয়্যাত, নতুবা উলুহিয়্যাতের সাথে সম্পৃক্ত। 
সেটাকে শুধু রুবুবিয়যাতের সাথে সম্পৃক্ত বলার যৌক্তিক কোনো কারণ 
নেই। [সম্পাদক] 

2 এখানেও বিশুদ্ধ মতটি আমরা লেখকের কথার বাইরে দেখতে পাই। কারণ, 
অন্তরের উপাসনার বিষয়টিও উলুহিয়্যাতের সাথেই সম্পৃক্ত। তবে কোনো 


কোনো সময় সেটা রুবুবিয়্যাতে শির্ক করা পর্যন্ত গড়ায়। [সম্পাদক] 
241 


আলোচ্য পরিচ্ছেদে শির্কের আভিধানিক ও পারিভাষিক অর্থ, 
এর প্রকারাদি এবং এর পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনার 
পর সামনের পরিচ্ছেদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা 
করবো তা হলো- মানুষ আল্লাহর সৃষ্ট জীব হওয়া সত্তেও তাদের 
মাঝে আদি থেকে কি তাওহীদী চিন্তা ও চেতনা বিরাজমান ছিল, 
না কি তাদের মাঝে শিকী চিন্তা ও চেতনা বিরাজমান ছিল? 


242 


দ্বিতীয় পরিচ্ছেদ 
আদি মানুষেরা তাওহীদ পন্থী ছিল না শির্কপন্থী? 

কোনো কোনো সমাজবিজ্ঞানী ও নাস্তিক এই বলে আওয়াজ 
উঠিয়েছে যে, সকল ধর্মেই অংশীবাদী চিন্তাধারা একত্ববাদী 
চিন্তাধারার পূর্বে বিরাজমান ছিল। তাদের ধারণা মানুষের এ 
অংশীবাদী চিন্তাধারা পরিবর্তিত হয়ে একত্ববাদী চিন্তাধারায় 
পৌঁছাতে বেশ কয়েকটি বিবর্তনের স্তর অতিক্রম করেই তা এ 
অবস্থায় উন্নীত হয়েছে। সমাজবিজ্ঞানী জুলিয়ান হেক্সলীর চিন্তাধারায় 
উপর্যুক্ত বক্তব্য আমরা সুস্পষ্টভাবেই দেখতে পাই তিনি বলেছেন, 

“আল্লাহ সম্পর্কিত বিশ্বাসটি উন্নতির শেষ প্রান্তে এসে পৌঁছে 
গেছে। এ চিন্তাধারাটি এখন আর কোনো উন্নতি গ্রহণ করতে 
পারবে না। বস্তুত মানুষ ধর্মের বোঝা বহন করার জন্য প্রকৃতির 
বাইরে একটি শক্তিকে আবিষ্কার করেছে। সে ধর্ম প্রথমে নিয়ে 
এসেছে জাদু, এরপর নিয়ে এসেছে আধ্যাত্মিক কার্যক্রম, এরপর 
নিয়ে এসেছে আল্লাহর প্রতি বিশ্বাস। পরিশেষে আবিষ্কার করেছে 
এক আল্লাহর চিন্তাধারা। এ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে ধর্ম তার 
জীবনের শেষ স্তরে এসে পৌঁছেছে। নিঃসন্দেহে ধর্মের এ সকল 
বিশ্বাস এক সময় আমাদের সভ্যতার জন্য লাভজনক অংশ ছিল, 


243 


তবে সভ্যতার এ অংশসমূহ বর্তমান আধুনিক উন্নত সমাজে এর 
উপকারিতা ও প্রয়োজনীয়তা হারিয়ে ফেলেছে ।”২৯ 


তারা এ পর্যন্ত বলেই থেমে যান নি। তারা আরো অগ্রসর 
হয়ে বলেন: পৃথিবীতে যে সব নামাবলী ও গুণাবলী প্রচলিত ছিল 
তা থেকে গ্রহণ করেই নাকি ধার্মিকগণ তাদের আল্লাহর নামাবলী 
ও গুণাবলী প্রদান করেছেন। পৃথিবীতে রাজাধিরাজ (5 এ) 
এ নামটি প্রচলিত ছিল, তাথেকেই তারা আল্লাহকে আকাশের 
রাজাধিরাজ নামকরণ করেছেন। সমাজবিজ্ঞান বিষয়ক 
বিশ্বকোষের লেখক “দ্বীন” সম্পর্কে আলোচনা প্রসংগে বলেছেন : 

“অন্যান্য প্রভাব বলয়ের পাশাপাশি ধর্ম সৃষ্টির ক্ষেত্রে 
রাজনৈতিক ও সামাজিক অবস্থাদির অংশ গ্রহণও অধিক গুরুত্বের 
দাবী রাখে। আল্লাহর নামাবলী ও গুণাবলীসমূহ পৃথিবীর বুকে 
প্রচলিত অবস্থাদি থেকেই নির্গত হয়েছে। আল্লাহর রাজাধিরাজ 
(৫৭। ৬) হওয়ার এ বিশ্বাসটি মানুষের রাজাধিরাজ হওয়ারই 
অপর এক চিত্র। অনুরূপভাবে আকাশের রাজাধিরাজ পৃথিবীর 
রাজাধিরাজেরই অনুলিপি মাত্র। পৃথিবীর রাজা ছিলেন রাজাধিরাজ, 


224ওয়াহিদ উদ্দিন খান, আল-ইসলামু ইয়াতাহাদ্দা; (কায়রো : আল-মাকতাবুল 
ইসলামী, সংস্করণ বিহীন, ১৯৯৬ খ্রি), পৃ. ৩৮, ৩৯। ওয়াহিদ উদ্দিন খান 
এ কথাগুলো জুলিয়ান হেক্সলি প্রণীত Man in the Modern world এর 


১৩১ পৃষ্ঠা থেকে উদ্ধৃত করেছেন। 
244 


ফলে এথেকে আল্লাহও এ সব গুণাবলী গ্রহণ করতে লাগলেন। 
আল্লাহকে সর্বশেষে বড় বিচারক (=) ৫ ৪০এ)) উপাধি দান 
করেন। আল্লাহর হিসাব গ্রহণকারী ও প্রতিদানকারী হওয়ার 
বিচারগত এ বিশ্বাস শুধু যে ইয়াহুদী ধর্মেই পাওয়া যায় তা নয়; 
বরং খ্রিষ্টান ও ইসলাম ধর্মের ধর্মীয় বিশ্বাসেও এ বিশ্বাসের 
মৌলিক অবস্থান রয়েছে।” ২২৫ 

এ দু'জন লেখকের বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে, তারা 
বলতে চান, বাস্তবে আদিতে মানুষের মাঝে ধর্ম ও আল্লাহর 
কোনো অস্তিত্ব ছিল না। এটি প্রাচীন কালের মানুষের তৈরী বৈ 
আর কিছুই নয়। তাদের ধারণা মতে, অতীতে মানুষেরা যখন ধর্ম 
ও আল্লাহ সম্পর্কে চিন্তা করেছে, তখন তারা অসংখ্য আল্লাহতে 
বিশ্বাসী ছিল এবং এক আল্লাহের চিন্তাধারা হচ্ছে এ সম্পর্কিত 
চিন্তাধারার সর্বশেষ পরিণতি। 

এ দু'জন এবং অন্যান্য আরো যারা এ জাতীয় দাবী উত্থাপন 
করেছেন, তাদের এ দাবী নিতান্তই ভ্রান্ত, মূল্যহীন ও বাস্তবতা 
বিবর্জিত। মুসলিমদের মাঝে যদি এ জাতীয় দাবীর অনুসারী কিছু 
মানুষ পাওয়া না যেতো এবং যে কোনো বিষয়ে মুক্ত চিন্তা 


£,তদেব। তিনি এ বক্তব্যটি Encyclopedia of Social Sciences, ১৯৫৭, 


এর ১৩খন্ড পৃষ্ঠা ২৩৩ থেকে গ্রহণ করেছেন। 
245 


প্রকাশের অধুনা স্বীকৃত অধিকারের দাবীতে এ জাতীয় দাবী যদি 
উত্থাপিত না হতো, তা হলে এ জাতীয় দাবী করার বিষয়টি 
আলোচনায় আনারই অযোগ্য বলে বিবেচিত হতো । এ জাতীয় 
দাবী যেহেতু ধর্ম এবং আল্লাহর বাস্তবতাকে অস্বীকার করা থেকে 
উত্থাপিত হয়েছে, সেহেতু অংশীবাদের উপর একত্ববাদের 
অগ্রগণ্যতা নিয়ে আলোচনা করার পূর্বে ধর্ম ও আল্লাহর বাস্তবতা 
সম্পর্কে অন্যান্য বিখ্যাত সমাজ বিজ্ঞানী, দার্শনিক ও চিন্তাবিদদের কি 
চিন্তাধারা রয়েছে, সে সম্পর্কে নিম্নে সামান্য কিছু আলোচনা করা হলো। 
ধর্ম ও আল্লাহর বাস্তবতা : 

ধর্ম ও আল্লাহ সম্পর্কে ফ্রান্সের সুবিখ্যাত দার্শনিক ও বর্তমান 
যুগের খ্যাতনামা ইতিহাসবিদ উইল ডুরান্ট বলেন : 

“এ কথা সত্য যে, প্রাথমিক পর্যায়ে কোনো জাতির জীবনে 
বাহ্যত ধর্ম পরিলক্ষিত হয় না, আর কোনো আফ্রিকান বামন 
(4 জাতির সাধারণভাবে কোনো ধর্মীয় বিশ্বাস বা আচার- 
আচরণ ছিল না, এ অবস্থা অত্যন্ত বিরল। প্রাচীনতম বিশ্বাস 
চিরকাল এই ছিল যে, ধর্ম সুস্থ বিশ্বাস হিসেবে সমগ্র মানবতার 
মধ্যে প্রকাশমান ছিল এবং সমাজ দার্শনিকদের অভিমত এটাই 


246 


ছিল ।”২২৬ 

তিনি এরপর লিখেছেন : “দার্শনিকগণ ধর্মীয় বিশ্বাসকে 
(একটি) প্রাচীনতম প্রকাশ ও চিরকালে অবস্থিত থাকার কথা 
বিশ্বাস করেন ।”২২৭ 

মাওলানা আব্দুর রহীম এ প্রসংগে একটি চমৎকার কথা 
বলেছেন, তা হলো এই- “মানব জাতির বিগত হাজার হাজার 
বছরের ইতিহাস এবং সভ্যতার উত্থান ও পতনের ইতিবৃত্ত 
অধ্যয়ন করলে নিঃসন্দেহে জানা যেতে পারে যে, ধর্ম ও ধর্ম 
পালন মানুষের জীবন, সমাজ ও সভ্যতা গড়ার কাজে বিশেষ 
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তা মানুষের মৌল স্বভাবগত 
প্রবণতা, আত্মিক ও আধ্যাত্মিক এবং মনস্তাত্বিক প্রয়োজনরূপে 
গণ্য হয়েছে। কালের আবর্তন ও অবস্থার পরিবর্তনে তাতে আজও 
একবিন্দু ব্যতিক্রম ঘটে নি।”২৯৮ 


2% মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম, শির্ক ও তাওহীদ; (ঢাকা: খায়রুন প্রকাশনী, 
২৫তম সংস্করণ, ১৯৯৬ খ্রি), পৃ৩২। তিনি এ-কথাগুলো ‘এঁতিহাসিক ও 
মনস্তাত্বিক সত্য’ নামক গ্রন্থ থেকে সংগ্রহ করেছেন। 

তদেব। 

, তদেব। 


227 


228 


247 


স্যামউল কোনিক নামের একজন খ্যাতনামা সমাজবিজ্ঞানীও 
প্রাচীন মানুষের জীবনে ধর্ম দৃঢ়ভাবে থাকার কথা অকৃত্রিমভাবে 
স্বীকার করেছেন। তিনি বলেছেন : 

“প্ৰত্নতাত্বিক খোদাই এর মাধ্যমে যে সব নিদর্শন পাওয়া 
গেছে তাতে জানা যায় যে, বর্তমান মানুষের পূর্বপুরুষরা ধর্ম 
পালনকারী ও ধার্মিক ছিল। এর প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় 
যে, তারা তাদের মৃত লাশ দাফন করত, সে জন্য বিশেষ অনুষ্ঠান 
পালন করত, লাশের সাথে তারা তাদের কাজের যন্ত্রপাতিও দাফন 
করে দিত। এভাবে তারা তাদের এই জগতের পরে অবস্থিত 
আখেরাতের প্রতি বিশ্বাস প্রমাণ করত ।”২৯ 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন : “এ সব মানুষ ধর্ম পালনের 
প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করত এবং প্রকৃতি ও উধ্ব জগতের 
দিকে লক্ষ্যদানকে তাদের এক অপরিহার্য অংশরূপে মনে 
করত ।”২৩০ 

দার্শনিক উইল ডুরান্ট ধর্ম প্রসঙ্গে আরো বলেন : “মানুষেরা 
প্রথম কাল থেকেই এই যে “তাকওয়া, অবলম্বন করত- যাকে 
কোন জিনিষই মুছে ফেলে নি তার ভিত্তি কী ছিল? তিনি নিজেই 


229 


, তদেব। 
, তদেব। 


230 


248 


এর জবাব দিয়ে বলেছেন : গণক নতুন করে ধর্মকে সৃষ্টি করে 
নি, বরং সে তা নিজের স্বার্থে ব্যবহার করেছে মাত্র, যেমন 
রাজনৈতিক ব্যক্তিরা মানুষের স্বাভাবিক প্রবণতা ও ঝোঁককে 
ব্যবহার করে। তা হলে বুঝা যায়, ধর্মীয় বিশ্বাস কৃত্রিমভাবে তৈরী 
হয়নি, তা পুরোহিতদেরও বানানো নয়, বরং তা মানুষের প্রকৃতি 
নিহিত তাকীদেই গড়ে উঠেছে।”২* 

আমার মনে হয় ধর্মের বাস্তবতা ও মৌলিকতা প্রমাণের জন্য 
যথেষ্ট। এর দ্বারাই আমরা বুঝে নিতে পারি যে, ধর্মযাজকগণ 
সাধারণ জনগণকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য ধর্মকে তৈরী 
করে নি, অথবা সাধারণ মানুষেরাও ধর্মকে নিজেদের জীবনের 
কল্যাণার্জনে বা অকল্যাণ দূরীকরণের স্বার্থে এমনিতেই মিছেমিছি 
তৈরী করেনি। বরং ধর্ম ও আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের একটি 
প্রকৃতিগত ব্যাপার। যে দিন থেকে মানুষ এ পৃথিবীতে বসবাস 
করতে শুরু করেছে, তখন থেকেই তারা এখানে ধর্ম পালন শুরু 
করেছে। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের মাঝে আল্লাহর 
একত্ববাদ ও ধর্মের প্রতি যে বিশ্বাস বিরাজমান রয়েছে, তা অহী 
লব্ধ দলীল প্রমাণাদির দ্বারা প্রমাণ করা সম্ভব হলেও যেহেতু 


28, প্রাপ্তক্ত; পৃ. ৩২, ৩৩। 
249 


অবিশ্বাসীরা তা বিশ্বাস করে না, তাই উক্ত বিষয়টি প্রমাণের জন্য 
অহী লব্ধ দলীলের বদলে অস্বীকারকারীদের চেয়েও আরো অধিক 
খ্যাতিমান সমাজবিজ্ঞানীদের উক্তির মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা 
করা হলো। 

তাওহীদী বিশ্বাস কোন বিবর্তিত চিন্তার ফসল নয়: 


সুদূর অতীতকাল থেকেই মানুষের মাঝে আল্লাহ ও ধর্মীয় 
বিশ্বাস বর্তমান থাকার সত্যতা ও বাস্তবতা প্রমাণের পর এবার 
নিম্নে কতিপয় দার্শনিক ও চিন্তাবিদদের কথার উদ্ধৃতি প্রদানের 
মাধ্যমে আমরা একথার প্রমাণ পেশ করবো যে, অনন্তকাল 
থেকেই মানুষের মাঝে আল্লাহর ব্যাপারে তাওহীদী চিন্তা ভাবনা 
বিরাজমান ছিল এবং এ বিষয়টি মানুষের মাঝে চিন্তার ক্ষেত্রে 
বিবর্তনের কোনো ফসল নয়। 


প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আল-গাযালী ২২ এ প্রসঙ্গে 
বলেন : “মানুষের মধ্যে যে সকল নির্বোধরা এ ধারণা পোষণ 
করে যে, মেধা শক্তির আবদ্ধতা থেকেই নাকি আল্লাহর প্রতি 
বিশ্বাসের জন্ম হয়েছে, অথবা যারা বলে যে, মানবিক জ্ঞান- 


££, তিনি মিশরের ইখওয়ানুল মুসলিমীন ইসলামী দলের একজন প্রখ্যাত 


নেতা ও ইসলামী চিন্তাবিদ ছিলেন।- লেখক 
250 


নড়বড়ে করে দেয় এবং আল্লাহর সাথে সম্পর্ককে অতীব দুর্বল 
করে দেয়, তাদের এ জাতীয় ধারণা তাদের মুঢ়ুতা ও নির্বুদ্ধিতারই 
ফসল। এদের বুদ্ধিহীনতা প্রমাণের জন্য তিনি অষ্টাদশ শতকের 
দার্শনিক ও আকাশবিদ স্যার উইলিয়াম হরসেল (Sir William 
776151161)২৩-এর বক্তব্য উপস্থাপন করেন। 

হরসেল বলেছেন : “জ্ঞান-বিজ্ঞানের পরিধি যতই বিস্তৃত হবে 
ততই একজন অসীম শক্তিধর সৃজনশীল প্রজ্ঞাময়ের বর্তমান 
থাকার উপর প্রমাণাদি অধিক হতে থাকবে। ভূতত্ববিদ, 
জ্যোতির্বিদ, পদার্থবিজ্ঞানী ও গণিত শাস্ত্রবিদগণ তাদের বিবিধ 
প্রচেষ্টা ও আবিষ্কারের দ্বারা সৃষ্টিকর্তার কথা সমুন্নত করার জন্য 
একটি বিজ্ঞানাগার প্রস্তুত করতে যা প্রয়োজন, তা সংগ্রহের কাজে 
ব্যস্ত রয়েছেন” । ২৩ 


£১, হারসেল একজন ইংরেজ জ্যোতির্বিদ ছিলেন। ১৭৮১ সালে তিনি ইউরেনাস 
গ্রহ আবিষ্কার করেন। টেলিসকোপও তাঁরই আবিষ্কার ১৭৩৮ থেকে ১৮২২ 
সাল পর্যন্ত ছিল তাঁর যুগ।- লেখক 

££. মুহাম্মদ আল-গাযালী, ‘আক্ধীদাতুল মুসলিম; (কায়রো : দারুল কুতুবিল 
ইসলামিয়্যাহ, সংস্করণ বিহীন, ১৯৮০ খ্রি), পৃ. ২২; ইনসারক্লোপেডিয়া 


“আজাদী”, ‘ইলাহ’ শব্দমূল, ১ম খন্ড, পৃ. ৫০৩। 
251 


এর পর তিনি দার্শনিক সক্রেটিস২ এর এ সম্পর্কিত 
বক্তব্য উপস্থাপন করেন, যা সক্রেটিস তাঁর ছাত্র প্লেটোকে লিখে 
পাঠিয়েছিলেন। তাঁর সে পত্রের মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্ব তাঁর 
একত্ববাদ এবং তিনিই যে এ জগত সৃষ্টি করেছেন, সে সবের 
স্বীকৃতি পাওয়া যায়। 

সক্রেটিস লিখেছিলেন : “এ জগত আমাদেরকে প্রকাশ করে 
দিচ্ছে যে, এখানে হঠাৎ করে অপরিকল্পিতভাবে কিছুই হয়ে যায় 
নি; বরং এর প্রতিটি অংশই একটি লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে। 
আর এই লক্ষ্য তার চেয়েও উচ্চতর লক্ষ্যপানে এগিয়ে চলেছে। এ 
ভাবে পরিশেষে একটি চুড়ান্ত একক লক্ষ্যের দিকে পৌঁছোনো 
যায়। জগতের এই পূর্ণাঙ্গ বিধান তার খুঁটিনাটিসহ কোথা থেকে 
তৈরী হলো, যা প্রতিটি দিক থেকেই মহত্বের দ্বারা বেষ্টিত? হঠাৎ 
করে এমনিতেই হওয়াতো সম্ভবপর নয়। আমাদের পক্ষে যদি এ 
কথা বলা সম্ভব হয় যে, তা এমনিতেই তৈরী হয়েছে, তা হলে 


2১. তিনি একজন প্রখ্যাত গ্রীক বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। শৃষ্টপূর্ব ৪৭১ সালে 
জন্ম গ্রহণ করেছিলেন। আল্লাহ ও তাঁর একত্ববাদ সম্পর্কে তিনি যে সব 
তাত্বিক কথা-বার্তা বলেছেন, তা নবী ও রাসূলগণের কথার সাথে মিলে 
যায়। দেখুন : গংগোহী, মাওলানা মুহাম্মদ হানীফ, জাফারুল মুহাসসিলীন বি 
আহওয়ালিল মুআললিফীন; (করাচী : দারুল এশা'আত, ১ম সংস্করণ, সন 


বিহীন), পৃ. ১৪১। 
252 


আমাদের পক্ষে এ কথাও বলা সঠিক হবে যে, নদীর বুকে 
ভাসমান নৌকার তক্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে অস্তিত্ব লাভ করেছে। 

আমরা যখন জগত পরিবেষ্টিত উপাদানগুলোর দিকে তাকাই, 
তখন তা পরিমাণে এতো বেশী দেখতে পাই যা বুদ্ধির দ্বারা 
সীমাবদ্ধ করা সম্ভবপর নয়। এ সব কিছু এমনিতেই হয়ে গেছে 
বলে আমরা ধরে নিতে পারি না। এ জন্য একজন মহাজ্ঞানীর 
অস্তিত্ব মেনে নেয়া জরুরী হয়ে দাঁড়ায়...আর সে বুদ্ধিমান অস্তিত্বই 
হচ্ছে একক স্ৃষ্টিকর্তা। কারণ, প্রকৃতির সর্বত্রই এমন এক মহান 
সৃষ্টিকর্তার একত্ববাদের নিদর্শন বিরাজ করছে যিনি চিন্তা করার 
সাথে সাথেই তাঁর সিদ্ধান্ত কার্যকর হয়ে যায়। তাতে ভুল-ভ্রান্তি 
হওয়ার কোনই অবকাশ নেই। 

তিনি উপস্থিত, সর্বজ্ঞাত ও সামর্থঘযবান, তা সত্বেও তাঁকে 
ইন্দ্রিয় দ্বারা অনুভব করা অসম্ভব...তাঁর দৃষ্টান্ত সূর্যের মত যা সমস্ত 
দৃষ্টিশক্তিকে স্পর্শ করে, অথচ সে কাউকে তার নিজেকে দেখার 
অধিকার দেয় না।”২৩৬ 


2১5 প্রাপ্তক্ত। 


আল্লামা ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যাহ সক্রেটিস সম্পর্কে 
বলেন: 
তা'আলার গুণাবলী স্বীকৃতি দানকারীদের মতের কাছাকাছি ছিল। 
তিনি (সক্রেটিস) বলেছেন: “তিনি (সৃষ্টিকর্তা) সকল বস্তুর উপাস্য, 
সৃষ্টিকর্তা, নিরূপক ও পরাক্রমশালী । তাঁর উপর কেউ বিজয়ী হতে 
পারেনা ৷ তিনি মহা বিজ্ঞানী । তাঁর জ্ঞান, শক্তি ও হিকমত এতই 
অসীম যে, তা বুদ্ধির দ্বারা ব্যক্ত করা যাবে না। 

তিনি (সক্রেটিস) রাসুলগণকে স্বীকৃতি প্রদানের নিকটবর্তী 
ছিলেন। সৃষ্টির শুরু, পুনরুথান ও সৃষ্টিকর্তার গুণাবলীর ক্ষেত্রে 
তাঁর বক্তব্য নবীগণের বক্তব্যের নিকটতম ছিল।”২৩৭ 

সক্রেটিসের শিষ্য দার্শনিক প্লেটোও (জন্ম খু.পূর্ব ৪৩০) 
একত্ববাদের স্বীকৃতি প্রদানের ব্যাপারে প্রসিদ্ধি লাভ করেছিলেন। 
তিনি বলতেন : 

“এ জগতের একজন সৃষ্টিকর্তা রয়েছেন। তিনি অনাদি ও 
অনন্তকাল থেকে নিজ থেকেই আছেন। তিনি সকল জ্ঞানের 
আধার ।”২৩৮ 


2৮, ইবনু কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান ফী মাকাইদিস 
শয়তান; ২/২০৯, ২১০। 
254 


ইংরেজ বৈজ্ঞানিক স্পেসার (3১০০০০7)২৯এ প্রসঙ্গে বলেন : 

“আমরা এ কথার স্বীকৃতি দিতে বাধ্য যে, এ মহা বিশ্বের 
নিত্য নৈমিত্তিক ঘটনা প্রবাহ আমাদেরকে এমন এক মহাশক্তিমান 
সত্তার সন্ধান দেয়, যাঁকে অনুধাবন করা আমাদের পক্ষে অসম্ভব। 
ধর্মই সর্বপ্রথম এ সর্বশক্তিমান সত্তাকে গ্রহণ এবং মানব জাতিকে 
তাঁর সম্পর্কে জ্ঞান দান করে।”২৪০ 

স্পেসার আরো বলেন : “বিজ্ঞান কুসংস্কারের বিরোধী, তবে 
ধর্মের বিরোধী নয়, পদার্থ বিজ্ঞানের অনেক ক্ষেত্রে ধর্ম বিরোধী 
চেতনা পাওয়া যায়, তবে সঠিক বিজ্ঞান যা ভাসাভাসা জ্ঞানকে 
অতিক্রম করেছে এবং প্রকৃত জ্ঞানের গভীরে প্রবেশ করেছে, তা 
উপর্যুক্ত ধর্ম বিরোধী চেতনা থেকে যুক্ত। আর পদার্থ বিজ্ঞান ধর্ম 
বিরোধী নয়।”২৪১ 

যারা আল্লাহ ও ধর্মে বিশ্বাস করে না এবং জীব জগত 
এলোমেলোভাবে এমনিতেই সৃষ্টি ও উন্নতি লাভ করেছে বলে মনে 


2৯, প্রাপ্তক্ত। 
2%, স্পেসার (597০6, Herber, ১৮২০-১৯০৩) একজন বৃটিশ দার্শনিক । 
তিনি মনস্তত্বও সমাজতত্তের উপর বই লেখেন।- লেখক 
2% মুহাম্মদ আল-গাষালী, প্রাপ্ুক্ত; পৃ. ২৩। 
££. আস-সাইয়্যিদ আস-সাবেক, প্রাগুক্ত ; পৃ. ৫০। 
255 


করে, ইংরেজ বিজ্ঞানী লর্ড কেলভিন (7:০1%1)২২ তাদের সংগে 
বিদ্রপ করেন এবং আল্লাহর বর্তমান থাকা এবং তাঁর একত্ববাদের 
উপর হিকমত ও প্রকৃতির বিধানের মাঝে যে সব অকাট্য দলীল 
প্রমাণাদি রয়েছে, কোন কোন বিজ্ঞানীদের এ সবের প্রতি কোনো 
দৃষ্টি না দেয়াতে তিনি আশ্চর্য বোধ করে বলেন : “মানুষের পক্ষে 
এ কথা কল্পনা করাই কঠিন যে, কোন পরিকল্পনাকারী, সৃজনশীল 
শক্তির বর্তমান থাকা ছাড়াই জীবনের আরম্ভ বা তা চলমান 
থাকতে পারে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে, কোনো 
কোনো বৈজ্ঞানিক জীব সম্পর্কিত তাদের তাথ্যিক গবেষণার ক্ষেত্রে 
এ জগতের বিধানসমূহে (সৃষ্টিকর্তার পরিচয়ের) যে সব অকাট্য 
প্রমাণাদি রয়েছে, তা তারা অস্বাভাবিকভাবে এড়িয়ে গেছেন। 
কারণ, আমাদের চারপার্থে হাজারো রকমের অকাট্য প্রমাণ 
উপস্থিত রয়েছে যা এক মহাশক্তিশালী ও কুশলী ব্যবস্থাপকের 
অস্তিত্বের সাক্ষ্য বহন করছে। প্রকৃতির মাঝে বর্তমান এ সব 
দলীল আমাদেরকে এক স্বাধীন সার্বভৌম সত্তার সন্ধান দেয়। এই 
প্রমাণগুলো আমাদের বলে দিচ্ছে- প্রতিটি জীবই এক, অদ্বিতীয় 


242 


. Kelvin William Thomson Lord (১৮২৪-১৯০৭ খি.), তিনি একজন 


প্রখ্যাত ইংরেজ পদার্থ বিজ্ঞানী ছিলেন। লেখক 
256 


এবং চিরস্থায়ী মহান স্রষ্টার সৃষ্টি এবং সবাই তাঁরই উপর 
ভর্রশীর ।৷”২৪৩ 

বৈজ্ঞানিক নিউটন বলেনঃ “সৃষ্টিকর্তা বর্তমান থাকার ব্যাপারে 
কোনো সন্দেহ করো না; কারণ, আকস্মিক হওয়া একটি ঘটনা 
নিজ থেকেই এ সৃষ্টির মূল হওয়ার বিষয়টি কোনোভাবেই বুঝে 
আসার মত বিষয় নয়।”২৪৪ 

আল্লাহকে অস্বীকারকারীদের সাথে বিদ্রপ করে বিজ্ঞানী 
ফুলটির বলেন : 

“আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো কেন, তিনি যদি না 
থাকতেন, তবে আমার স্ত্রী আমার সাথে বেইমানী করতো, আমার 
খাদেম আমার সম্পদ চুরি করতো ।”২৪৫ 

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রহীম (মৃত ১৯৮৭ 
খ্রি.) এ প্রসঙ্গে বলেন: 

“বস্তুত দূর অতীতকাল থেকে মানব প্রকৃতির অধ্যয়ন 
চালালে প্রমাণ পাওয়া যায় যে, ধর্মবিশ্বাস মানব প্রকৃতির গভীরে 


24, মুহাম্মদ আল-গাযালী, প্রাগুক্ত; পৃ.২৪। 

2. হাসানুল বান্না, মাজমূ'আতু রাসাইলিল ইমাম আশ-শহীদ; (বৈরুত : আল- 
মুআছ্ছাছাতুল ইসলামিয়্যাহ, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃ, ৩১৯। 

2, ড. আমহদ শালাবী, মুক্কারানাতুল আদইয়ান; (কায়রো : মাকতাবাতুন 


নুহদাতিল মিসরীয়্যাহ, ৮ম সংস্করণ, ১৯৮৯ খি.), পৃ. ৯৩। 
257 


নিহিত রয়েছে। মূল আল্লাহর অস্তিত্ব বিশ্বাসেও বস্তুধ্ব জগতের 
প্রতি লক্ষ্য আরোপে কোনো বিরোধ কোনো দিনই ছিল না। 
বিরোধ দেখা গেছে এ বিশ্বাসের বিশেষত্ব ও পদ্ধতি পর্যায়ে মাত্র। 
তার অর্থ, মূল বিশ্বাসে অতীত কাল থেকে বর্তমান সময় পর্যন্ত 
কোনো পার্থক্য বা বিরোধ দেখা দেয় নি, তার খুঁটিনাটি বিস্তারিত 
ব্যাপারের মধ্যেই বিরোধ সীমাবদ্ধ রয়েছে। তার অর্থ আল্লাহর 
অস্তিত্ব বিশ্বাসের ব্যাপারে বিশ্ব মানবতার যে পরম এক্য অর্জিত 
যায় ।”২৪৬ 

তিনি এ পর্যায়ে আরো বলেন : “বহু বিশেষজ্ঞই দাবী 
করেছেন যে, এই বিশ্বলোকে আল্লাহর অস্তিত্ব সম্পূর্ণ স্বতঃস্কুর্ত 
ব্যাপার। আর কুরআনের আয়াত থেকে এ সত্য উদঘাটন অতীব 
সুস্পষ্ট, সে জন্য কোনো যুক্তি-প্রমাণ অবতারণার আদৌ কোনো 
প্রয়োজন পড়ে না। বিশেষভাবে কোনো চিন্তা-ভাবনা গবেষণারও 
কোনো আবশ্যকতা নেই ৷ এ প্রসঙ্গে তিনি ইংরেজ দার্শনিক থমাস 
কাবেল এর বক্তব্য উদ্ধৃত করেন। থমাস বলেছেন : 


24, মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম, শির্ক ও তাওহীদ; (ঢাকা : খায়রুন 


প্রকাশনী, ২৫তম সংস্করণ, ১৯৯৬ খ্রিষ্টাব্দ.) পৃ. ৩৩। 
258 


“যাঁরা আল্লাহর অস্তিত্ব যুক্তি-প্রমাণের ভিত্তিতে প্রমাণ করতে 
চেষ্টা করে, তাদের অবস্থা এ থেকে ভিন্নতর নয় যে, তারা 
আকাশে দৃশ্যমান সূর্যকে প্রদীপ দিয়ে দেখতে চেষ্টা করে 
মাত্র ।” ২৪৭ 

প্রকৃতকথা হচ্ছে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, 
তারা অপরিপক্ক জ্ঞানের অধিকারী । তারা এ ক্ষেত্রে যে সব 
ধারণার অনুসরণ করছে, পরিপক্ক জ্ঞানীদের নিকট সে সব 
ধারণার কোনই মূল্য নেই। তারা তাদের চিন্তা ও কথার দ্বারা 
আমাদেরকে আল্লাহর একথাই স্মরণ করিয়ে দিচ্ছে : 


{OPS ২9 ৩৬ 3525 55 HT G ৫৯৪৭ ৩৫০৪৫ ৬6 
[A] 

“মানুষের মাঝে এমনও কতক লোক রয়েছে যারা কোন 
জ্ঞান, প্রমাণ, ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক 
করে।”২৪৮ 

এ সব নাস্তিকদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে- কোনো 
একটি বস্তুর অস্তিত্বকে অস্বীকার করা যায় বা তার অস্তিত্ব থাকার 
ব্যাপারে সন্দেহ পোষণ করা যায় যদি তা প্রমাণের জন্য কোনো 


247 


* তদেব। 
** আল-কুরআন, সূরা হজ্জ : ৮। 


দলীল প্রমাণাদি না থাকে। আল্লাহর বর্তমান থাকার বিষয়টি তো 
সে পর্যায়ে পড়ে না; কারণ, তাঁর অস্তিত্বের যাবতীয় প্রমাণাদি 
চক্ষুম্মানদের জন্য পরিষ্কার হয়ে রয়েছে। আকাশমগুলী ও পৃথিবী 
এবং এ দু'য়ের মধ্যে যা কিছু রয়েছে সবাই মিলে আল্লাহর অস্তিত্ব 
ও তাঁর একত্ববাদেরই সাক্ষ্য প্রদান করছে। সে জন্য একজন কবি 
বলেছেন: 

Eb Ue Yo 5" ৮৬4১৬ bg FN 

lls blsr a OS SS 
বিলীন হয়ে যাবে, প্রত্যেক বস্তুতেই রয়েছে তাঁর নিদর্শন, যা তাঁর 
একত্ববাদের প্রতিই ইঙ্গিত বহন করছে।” 

আল্লাহর অস্তিত্ব ও তাঁর একত্ববাদের উপর অজস্র দলীল 
প্রমাণাদি থাকা সত্ত্বেও যখন কিছু সংখ্যক চেতনাহীন মানুষ তাঁর 
অস্তিত্বের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে, সে-জন্য আল্লাহ 
তা'আলা তাদের এ আচরণে বিস্ময় প্রকাশ করে বলেন : 

[১,1১৮] ৮35 ০০০৮৩ 8৬ পা আঁটি 

“যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা সে আল্লাহর 

ব্যাপারে কি কোন সন্দেহ আছে।”২৯৯ 


£. আল-কুরআন, সূরা ইব্রাহীম : ১০। 
260 


2 না, তাঁর ব্যাপারে সন্দেহ প্রকাশের কোনই অবকাশ 
নেই। সন্দেহ পোষণকারীরা তাঁকে স্বীকার করুক আর না-ই 
করুক, তিনি অনন্তকাল থেকে আছেন, চিরকাল ধরেই থাকবেন। 
নিজেদের অস্তিত্বকে কোনো দিন সম্পূর্ণ অস্বীকার বা তাতে 
কোনো সন্দেহ পোষণ করতে পারে, তা হলে তারা আল্লাহর 
ব্যাপারেও তা করতে পারে- আর তা যদি না পারে এবং অবশ্যই 
তারা তা কস্মিনকালেও পারবে না- তা হলে তাদের পক্ষে 
আল্লাহকে শুধু স্বীকার করাই উচিত নয়, তাঁকে স্বীকার করে 
নেয়ার পাশাপাশি তাঁকে ভয় করাও উচিত। তারা যেন তাদের 
নিজেদের মধ্যে একটু লক্ষ্য করে; কারণ, তাদের নিজেদের 
অস্তিত্বের মধ্যেই তাঁর অস্তিত্বের প্রচুর প্রমাণপঞ্জী বিদ্যমান রয়েছে। 
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন : 

[৫১:৬০] ৪6273 ১:2০) 

“তোমাদের নিজেদের মধ্যেও আল্লাহর অস্তিত্বের প্রমাণ 
রয়েছে, তবুও কি তোমরা তা লক্ষ্য করবে না।”২০ 

তারা যেন তাদের শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে নিহিত 
আল্লাহর অস্তিত্বের নিদর্শনাদির প্রতি লক্ষ্য করে অন্যান্যদের মত 


+”. আল-কুরআন, সূরা যা-রিয়াত : ২১। 
261 


আল্লাহকে স্বীকার করে নেয়। এইতো পরমাণু বিজ্ঞানী, 
জ্যোতিৰ্বিদ, প্রাণী বিজ্ঞানী ও গণিতশাস্ত্ববিদগণ অত্যন্ত জোর দিয়ে 
বলেছেন যে, তাঁদের কাছে অনেক দলীল প্রমাণাদি রয়েছে যা 
এমন এক মহান অস্তিত্বের প্রমাণ করে, যিনি এই সৃষ্টি জগতকে 
নিয়ন্ত্রণ করছেন এবং তিনি তাঁর অসীম জ্ঞান ও করুণার দ্বারা 
অত্যন্ত যত্নের সাথে তা পরিচালনা করছেন। ১, 

এ ছাড়া তাদের পূর্বে বিজ্ঞানের জনক সক্রেটিস ও প্লেটো 
যেখানে আল্লাহ ও তাঁর একত্ববাদের কথা অকপটে স্বীকার করে 
গেছেন, সেখানে তাদের অস্বীকৃতিতে অল্লাহর কিছুই যায় আসে 
না। বরং এতে তাঁকে অস্বীকারকারীদেরই মার্যাদা ক্ষুণ্ণ হবে, এতে 
কোনো সন্দেহ নেই। 

জগত শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের স্বীকৃতি দ্বারা আল্লাহ ও ধর্মের 
সত্যতা ও বাস্তবতা প্রমাণ করার পর এবার আমরা আমাদের মূল 
আলোচনায় ফিরে যাবো । আর তা হলো- 


“গা মুহাম্মদ আল-গাযালী স্বীয় আকীদাতুল মুসলিম গ্রন্থের ২৮ পৃষ্ঠায় এ-তথ্যটি 
বর্ণনা করেছেন। যা রয়টার সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে মিসরের কোনো 
এক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 

262 


এ প্রশ্নের জবাবে বলবো : হ্যাঁ, মানুষের মাঝে সর্বপ্রথম তাওহীদী 
চিন্তা-ভাবনাই বিরাজমান ছিল। এ বিষয়টি আমরা এশী বাণী ও 
যুক্তির দ্বারা প্রমাণ করতে পারি। 
এঁশী প্রমাণাদি : 

আমাদের নিকট কুরআন ও হাদীসের প্রচুর প্রমাণাদি রয়েছে 
যা এ কথারই সত্যতা প্রমাণ করে। আর কেমন করেই বা তা 
হবে না! কারণ; এ কথাতো কোনভাবেই যৌক্তিক হতে পারে না 
যে, আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, অতঃপর তাদেরকে কোনো 
প্রকার হেদায়াত না দিয়েই লাগামহীনভাবে ছেড়ে দেবেন। ফলে 
তারা যা ইচ্ছা চিন্তা করবে! কে তাদের সৃষ্টি করলো, কেনইবা 
করলো, কোথায় তাদের প্রস্থান? এ সব বিষয়ে তাদেরকে কিছুই 
না জানিয়ে এমনিতেই ছেড়ে দেয়া হবে? 

কুরআনুল কারীম আমাদেরকে এ কথার প্রমাণ দিচ্ছে যে, 
আল্লাহ তা'আলা মানব সৃষ্টির সূচনাতেই তাদের প্রকৃতিতে তাঁর 
পরিচয়ের ব্যাপারটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রোথিত করে 
দিয়েছেন এবং তিনি তাঁর পরিচয়ের উপর তাদের নিকট থেকে 
শক্ত প্রতিশ্রুতিও নিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন : 


263 


JEN ৬৩ ০৩০৩ জা এ ০০৪ ৬৯ ৬০৪ ES BL 
দস] ধ © SAG Nl 9৫০ এটা জয়া DS 8 9৩ 
1". 
“তুমি নিজেকে একনিষ্ঠভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, 
এটাই আল্লাহর নিকট গৃহীত প্রকৃতি, যার উপর তিনি মানুষকে 
সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল 
দ্বীন; কিন্তু অধিকাংশ লোকেরা তা জানে না ।”২৫২ 
এ আয়াতে (৬০ ৷ 7৮৪) এ বাক্যের দ্বারা আল্লাহ 
তা'আলা দ্বীন গ্রহণ ও তাঁর তাওহীদের স্বীকৃতি প্রদানের যোগ্য 
করে মানুষকে সৃষ্টি করার কথাই ব্যক্ত করেছেন। তাঁর তাওহীদের 
স্বীকৃতি দানের উপর তাদের নিকট থেকে গৃহীত প্রতিশ্রুতি প্রসঙ্গে 
বলেছেন : 
০ Be কস 0১ 25%৮ ৩৩ BSE ড্র be BS SY 
3 ৩৪ এব ও হতো ড 95 ৩ টি HUE et এ 
[৬৫ :-১1)০31] © Sze 
“আর স্মরণ কর সেই সময়ের কথা যখন তোমার পালনকর্তা 
বনী আদমের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তানদের বের করলেন এবং 
তাদেরকে এ প্রতিজ্ঞা করালেন যে, আমি কি তোমাদের 


:*. আল-কুরআন, সূরা রূম : ৩০। 
264 


পালনকর্তা নই? তারা সকলেই বললো : হ্যাঁ, আপনি আমাদের 
পালনকর্তা, আমি তোমাদের এ প্রতিশ্রুতির উপর সাক্ষ্য গ্রহণ 
করলাম যাতে কেয়ামতের দিন তোমরা এ কথা বলতে না পারো 
যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না।”২৫৩ 
দিচ্ছে যে, প্রথম মানব আদম ও হাওয়া “আলাইহিস সালাম মানব 
প্রকৃতির সে বিধান মোতাবেক তাঁদের প্রতিপালকের তাওহীদের 
স্বীকৃতি প্রদান করতেন। সে জন্যেই তাঁরা দু'জনে জান্নাত থেকে 
বেরিয়ে পৃথিবীতে অবতরণ করার পর তাঁদের প্রতিপালকের 
নিকট তাঁদের অপরাধকে স্বীকার করেছিলেন এবং এককভাবে 
কেবল তাঁরই নিকট তাঁদের কৃত অপরাধের জন্য মার্জনা কামনা 
করেছিলেন। তাও আবার এমন কিছু বাক্য পাঠ করার মাধ্যমে, যা 
তাঁরা তাঁদের প্রতিপালকের নিকট থেকেই শিক্ষা লাভ 
করেছিলেন। তাঁরা উভয়েই এই বলে দু'আ করেছিলেন : 
[৫৮:১০] 
“হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের প্রতি জুলুম 
করেছি, যদি আপনি আমাদেরকে মার্জনা না করেন এবং আমাদের 


+”. আল-কুরআন, সূরা আ‘রাফ : ১৭২। 
265 


প্রতি দয়া না করেন, তা হলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে 
শামিল হয়ে যাবো ।”২৫৪ 

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, আদম ও হাওয়া আলাইহিস 
সালাম যদি তাঁদের প্রতিপালক আল্লাহ তা'আলা ও তাঁর তাওহীদ 
সম্পর্কে অবগত না হতেন, তা হলে তাঁরা ‘হে আমাদের 
প্রতিপালক’ (৬৯১) বলে এ ভাবে এককভাবে তাঁরই নিকট তাঁদের 
অপরাধের স্বীকৃতি ও তা মার্জনার জন্য তাঁকে আহ্বান করতেন 
না। 

আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন তাঁদের একক 
প্রতিপালককে চিনতেন ও জানতেন, তখন স্বাভাবিক অবস্থার দাবী 
হচ্ছে তাঁরা এ বিষয়টি তাঁদের সন্তানদেরকেও অবহিত করে থাকবেন । 
এ ছাড়া আল্লাহ তা'আলা যে সকল মানুষের রূহের নিকট থেকে 
তাঁর পরিচিতির ব্যাপারে প্রতিশ্রুতি নিয়েছেন, তা তো আমরা 
একটু আগেই অবগত হয়েছি। মানুষকে যে আল্লাহ কর্তৃক গৃহীত 
সে প্রতিশ্রুতির উপরেই সৃষ্টি করা হয়ে থাকে সে সম্পর্কে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


02545999120 79952425581 6 28512 4 


+”. আল-কুরআন, সূরা আরাফ : ২৩। 
266 


প্রকৃতির উপরেই জন্মলাভ করে, অতঃপর তার পিতা-মাতা তাকে 
ইয়াহুদী, খ্রিষ্টান বা অগ্নিপূজকে পরিণত করে ।”২৫৫ 

প্রথম মানুষ আদম ও হাওয়া আলাইহিমাস সালাম যখন 
আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিলেন, সে সময় যখন অপর কোনো 
ধর্ম ছিল না, কোনো কিছুতে বিকৃতিও যখন একদিনে হয় না, 
তখন সুদীর্ঘ সময় পর্যন্ত আদম সন্তানরা যে তাওহীদী বিশ্বাসের 
উপরেই থাকবে, এটাই যুক্তি ও বাস্তবতার দাবী। কুরআনুল 
কারীম থেকেও এ যুক্তি ও বাস্তবতার সত্যতা প্রমাণিত হয়। 
আল্লাহ তা'আলা বলেনঃ 
5১] 2১546 ০৮৫ ভুত আন SSG হী 2 ৫7 

[SN 

“মানুষেরা (প্রথমে একই চিন্তা লালনকারী) একই জাতির্ভুক্ত 
ছিল। অতঃপর (তারা বিভক্ত হয়ে গেলে) আল্লাহ তা'আলা 
নবীদেরকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ 
করেন ।”৮২৫৬ 


5, মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল কদর, বাব নং:৫, হাদীস নং ২৬৫৮; ৪/২০৪৭; 
ইমাম আহমদ, প্রাগুক্ত; ২/২৫৩। 


+*আল-কুরআন, সূরা বাক্কারাহ : ২১৩। 
267 


এ-আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 
বলেন : 


25545154556 ৬ 2255 BAR 9285 ও CHGS SE 
(৩১০৯০ ৩১০৯ Tl 
“আদম ও নূহ আলাইহিস সালাম-এর মধ্যকার দশ যুগ বা 
প্রজন্মের সকলেই সত্য ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল, অতঃপর তারা 
ধর্মীয় বিষয়ে মতবিরোধে লিপ্ত হয়, ফলে তাদেরকে সত্য ধর্মের 
উপর পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তা'আলা নবীদেরকে 
সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারীস্বরূপ প্রেরণ করেন।”২৫ 
এ আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যা 
বলেছেন তার সত্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
এর একটি হাদীস দ্বারাও প্রমাণিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : 


ID ০৪9 ৩9১৪ AE 0৯ স এও ৩৪) 


£আত-ত্ববারী, আবু জাফর মুহাম্মদ ইবন জারীর, জামিউল বয়ান ফী 
তাফছীরিল কুরআন; (বৈরুত : দ্বারুল ফিকর, সংস্করণ বিহীন, ১৪০৫হি:), 
২/৩৩৪; আন-নীসাপুরী, আবু আব্দুল্লাহ আল-হাকিম, আল-মুসতাদরাক 
‘আলাস সহীহাইন; (বৈরুত : দ্বারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, 


১৯৯০ খ্রি), ২/৫৯৬। 
268 


“আদম ও নূহ আলাইহিস সালাম-এর মধ্যবর্তী দশ যুগ বা 
প্রজন্ম পর্যন্ত সবাই ইসলামের উপরেই প্রতিষ্ঠিত ছিল ।”২৫৮ 


2৪. আত-ত্ববারী, প্রাগুক্ত; ২/৩৩৪; আল-হাকিম, প্রাগুক্ত; ২/৫৯৬; ইমাম 
হাকিম বলেন : ইমাম বুখারীর শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ। ইমাম 
জাহাবীও তাঁর এ মতকে সমর্থন করেছেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু 
‘আননুমা থেকে ‘উফী কর্তৃক বর্ণিত অপর একটি হাদীস রয়েছে। তাতে 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেছেন : 

০১৩৫ : 055 ০০০5 Ll ০০৬ SN 

মানুষেরা সকলেই এক জাতি ছিল। এ বাক্যের ব্যাখ্যায় তিনি বলেছেন : তারা 
সকলেই কাফির ছিল..., এ মর্মে বর্ণিত হাদীসটি বিশুদ্ধ নয়; কারণ, “উফী 
একজন দুর্বল বর্ণনাকারী, তার বর্ণনা দ্বারা দলীল গ্রহণ করা যায় না। ইমাম 
ইবন কাছীর বলেন : ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত 
প্রথম বক্তব্যটি সনদ ও অর্থের দিক থেকে বিশুদ্ধ কারণ, প্রতিমা পূজার 
ছিল। মূর্তি পূজা শুরু হলে অতঃপর আল্লাহ তা'আলা নূহ আলাইহিস 
সালামকে প্রেরণ করেন। ফলে তিনি পৃথিবীর জনগণের প্রতি আল্লাহ 
তা'আলা কর্তৃক প্রেরিত প্রথম রাসূল ছিলেন। দেখুন : তাফছীরুল 
কুরআনিল 'আযীম; ১/২৫০; ইবন কাইয়্যিম আল জাওযিয়্যাহ ও ইবন 
কাছীর এর কথাটি সঠিক হওয়ার স্বীকৃতি প্রদান করেছেন। দেখুন : ইবনে 


কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৬০। 
269 


মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে যে একনিষ্ঠ তাওহীদের 
উপরেই সৃষ্টি করেছেন, তা নিম্নোক্ত হাদীসে কুদসীর দ্বারাও 
সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। আল্লাহ তা'আলা বলেন : 
১০4৩ ১৬৫৪ কা 8 48 ৪৩৯ ১৩ LEE By 
4006 30478 08544 খাত ও ক ৭৮১ 
(৫515, 
“আমি আমার বান্দাদের সকলকেই একনিষ্ঠ তাওহীদে 
বিশ্বাসী করেই সৃষ্টি করেছি, শয়তান এসে তাদেরকে তাদের ধর্ম 
থেকে বিচ্যুত করেছে, আমি তাদেরকে যা হালাল করেছিলাম সে 
তা তাদেরকে হারাম করেছে, আমি যে শির্ক করার ব্যাপারে 
কোনো দলীল অবতীর্ণ করি নি, আমার সাথে সে শির্ক করার জন্য 
তাদেরকে নির্দেশ করেছে” ।২৯ উপর্যুক্ত এ সব আয়াত ও হাদীস 
দ্বারা প্রমাণিত হয় যে, আদম আলাইহিস সালাম থেকে পরবর্তী 
দশ যুগ বা প্রজন্ম পর্যন্ত তাঁর সন্তানরা তাওহীদী চিন্তা চেতনার 
উপরেই প্রতিষ্ঠিত ছিল এবং অংশীবাদী চিন্তা-ভাবনা তাদের মধ্যে 
প্রথম দশ যুগ বা প্রজন্মের পরের মানুষের মাঝে অনুপ্রবেশ 


25, মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল জান্নাতি... বাব নং ১৬, হাদীস নং ২৮৬৫, 
৪/২১৯৭; ইমাম আহমদ, প্রাগুক্ত; ৪/১৬২। 
270 


করেছে, যা সংশোধনের নিমিত্তে আল্লাহ তা'আলা নূহ আলাইহিস 
সালামকে প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। 
যৌক্তিক প্রমাণ : 

এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না যে, আল্লাহ 
তা'আলা প্রথমে আদম আলাইহিস সালাম-কে সৃষ্টি করার পর 
কিছুকাল পর্যন্ত তাঁকে তাঁর সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো জ্ঞান না 
দিয়েই ফেলে রাখবেন; ফলে আদম এ ব্যাপারে যা খুশী চিন্তা 
করতে থাকবে এবং যাকে মনে হয় তাকে তাঁর রব ও উপাস্য 
বানিয়ে নেবে। অনুরূপভাবে এ কথাও বিবেক সম্পন্ন হতে পারে 
না যে, আদম আলাইহিস সালাম নিজে তাঁর প্রতিপালককে 
চিনবেন ও জানবেন, অথচ তিনি তাঁর সন্তানদেরকে এ ব্যাপারে 
কিছুই বলবেন না; কারণ, পিতা সর্বদাই তার সন্তানকে সে 
উপদেশই দিয়ে থাকেন যা তার সন্তানদের জন্য একান্ত উপকারী। 
নিজের প্রতিপালকের পরিচয় জানা যেহেতু সকল উপকারের চেয়ে 
বড় উপকারের কথা; সেহেতু আদম আলাইহিস সালাম তাঁর 
সন্তানদেরকে যে এ বিষয়টি জানিয়ে থাকবেন, তা অন্তত নিশ্চিত 
করে বলা যায়। 

প্রকৃতকথা হচ্ছে, যারা অংশীবাদের উপর একত্ববাদের 
প্রচলন হওয়ার দাবী উত্থাপন করে থাকেন, তারা তাদের 


27] 


এ দাবী উত্থাপন করে থাকেন। তারা বলেন : 

“এক আল্লাহ সম্পর্কিত মতবাদটি মূলত একাধিক আল্লাহর 
চিন্তার বিবর্তিত একটি উন্নত রূপ, তবে এ বিবর্তনটি তার সরল 
পথ হারিয়ে একটি অজানা পথের দিকে অগ্রসর হওয়ার ফলে তা 
জ্ঞানীদেরকে হয়রানির মাঝে ফেলে দিয়েছে, যেমনভাবে তা 
একাধিক আল্লাহ এর চিন্তা থেকে এক আল্লাহর চিন্তায় ভ্রান্তভাবে 
বিবর্তিত হওয়ার কারণে নিজেকে একটি বিভ্রান্তির মাঝে ফেলে 
দিয়েছে। একাধিক আল্লাহর ধারণা একটি সামাজিক মূল্যবোধ 
বহন করতো, যার পরিণতি ছিল বিভিন্ন আল্লাহতে বিশ্বাসীগণ 
পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে তারা নিরাপদে ও শান্তিতে বসবাস 
করবে; কিন্তু এক আল্লাহর চিন্তা সর্বোচ্চ ধর্মের মতবাদ সৃষ্টি 
করার ফলে এ সম্ভাবনাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। এ 
মতবাদের ফলে পৃথিবীর বিভিন্ন জাতির মাঝে এমন সব 
অকল্যাণকর যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, যার কোনো শেষ নেই। এক 
আল্লাহর ধারণাটি এভাবে উল্টো দিকে বিবর্তিত হওয়ার ফলে 
নিজেই নিজেকে নির্মূল করার প্রচেষ্টা চালিয়েছে। আর এ ধরনের 
বিবর্তনকেই বিবর্তনবাদ বলা হয়।”২৬০ 


2০, ওয়াহীদ উদ্দিন খাঁন, প্রাগুক্ত; পৃ. ৫১-৫২। তিনি এ কথাগুলো Man of 


the modern world বই এর ১১২ পৃষ্টা থেকে উদ্ধৃত করেছেন। 
272 


আল্লামা ওয়াহীদ উদ্দিন খান২১ তাদের এ চিন্তাধারার 
প্রতিবাদ করে বলেন : 

“আমরা কিন্তু কার্যত এ ক্ষেত্রে মূল বাস্তবতাকে এড়িয়ে 
চলেছি। সর্বজনবিদিত ইতিহাস এ কথা প্রমাণ করছে যে, 
সকলেরই এ কথা জানা যে, প্রথম প্রেরিত পুরুষ [রাসূল] ছিলেন 
নূহ আলাইহিস সালাম, আর তিনি জনগণকে এক আল্লাহর 
দিকেই আহ্বান জানাতেন। অনুরূপভাবে আমরা আরো জানি যে, 
একাধিক আল্লাহর মধ্যে সকলেই এক পদমর্যাদার ছিলেন না, যার 
অর্থ দাড়ায়: মানুষেরা বড় ইলাহ এর সাথে অন্যান্য (ছোট) 
ইলাহদের শরীক করে নিয়েছিল এ উদ্দেশ্যে যে, তারা (ছোট 
ইলাহরা) তাদেরকে বড় ইলাহ এর নিকটতম করে দেবে, তাদের 
জন্য দু'আ ও শাফা'আত করবে। এ সকল মৌলিক বিষয়াদি 
বর্তমান থাকার ফলে বিবর্তনবাদের মতবাদটি একটি প্রমাণবিহীন 
দাবীতে পরিণত হয়ে যেতে বাধ্য ।”২৬২ 

এর পর তিনি বিবর্তনবাদ সম্পর্কে স্যার আরসর কীস এর 
বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেছেন : 


21, উনিশ শতকে ভারতের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ । 


29 তদেব। 
273 


“বিবর্তনবাদের মতবাদটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং 
দলীল প্রমাণাদি দ্বারা এর সত্যতা প্রমাণ করারও কোনো উপায় 
নেই। তা সত্তেও আমরা এ মতবাদে বিশ্বাসী কেবল এ জন্যে যে, 
এতে বিশ্বাস না করলে আমাদের সামনে সরাসরি সৃষ্টিকর্তার প্রতি 
বিশ্বাস করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকে না। অথচ আমাদের 
পক্ষে এ বিশ্বাসের ব্যাপারে কোন চিন্তা করাও সম্ভবপর নয়।”২৬৩ 

আমরা পশ্চিমা এ চিন্তাবিদের বক্তব্যে সুস্পষ্টভাবে দেখতে 
পেলাম যে, তারা মূলত ধর্মের চিন্তা থেকে পলায়ন করার জন্যেই 
এ বিবর্তনবাদের মতবাদে বিশ্বাসী হয়েছে। এটি যে একটি 
প্রমাণিত সত্য মতবাদ, সে জন্যে নয়। 

বিবর্তনবাদের মতবাদটি যখন স্বয়ং এর প্রবক্তাদের নিকটেই 
সঠিক ও বিশ্বাসযোগ্য নয়, তখন এ ভ্রান্ত মতবাদের উপর নির্ভর 
করে কী করে এ কথা বলা যায় যে, পৃথিবীতে মানুষের সুচনা 
লগ্নে তাওহীদের পূর্বে অংশীবাদ এর প্রচলন ছিল। না, 
কস্মিনকালেও তা বলা ও বিশ্বাস করা যায় না। প্রকৃত কথা হলো: 
এ মতবাদে বিশ্বাসীরা মূলত ধর্ম থেকে পলায়নের জন্যেই এ 


:*, তদেব। এ বক্তব্যটি তিনি একটি প্রবন্ধ থেকে উদ্ধৃত করেছেন, যা 


Islamic thought পত্রিকায় ডিসেম্বর ১৯৬১ খ্রি. প্রকাশিত হয়েছে। 
274 


কীস এর বক্তব্যের দ্বারা সুস্পষ্টভাবেই বুঝতে পারলাম। 
সর্বশেষে এ প্রসঙ্গে ইমাম আবু যাহরাহ ৬ এর একটি বক্তব্য 
উল্লেখ করে এ প্রসঙ্গের ইতি টানবো ৷ তিনি এ প্রসঙ্গে বলছেন : 
“ব্রাহ্মণ (হিন্দু) ধর্ম অতি প্রাচীন হওয়ায় তা ইতিহাসের 
গভীর থেকে গভীর পরতে প্রবেশ করেছে। এ ধর্মের অনুসারীরা 
প্রারম্ভে জগত ও এর পরিবর্তনের ক্ষেত্রে প্রভাবশালী একটি 
শক্তির উপাসনা করতো, এর একত্ববাদেও তারা বিশবাস করতো, 
যদিও সে শক্তিকে তারা ইসলামী পরিভাষার ন্যায় আল্লাহ বলে 
নামকরণ করতো না এবং সেটাকে ঠিক সে ধরনের একক বলেও 
বিশ্বাস করতো না যেমনভাবে মুসলিমরা আল্লাহর ব্যাপারে বিশ্বাস 
করেন। অতঃপর তারা সে শক্তিকে দেহ সর্বস্ব করে নেয় এবং 
কোনো কোনো দেহে তা প্রবেশ করেছে বলেও বিশ্বাস করে। যার 
পরিণতিতে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়। এতে তাদের দেবতাদের 
সংখ্যা একাধিক হয়ে গিয়ে তেত্রিশটি দেবতায় পৌঁছায়। এরপর 


£4. ইমাম আবু যাহরাহ বিংশ শতাব্দির শেষার্ধের একজন প্রখ্যাত ইসলামী 
চিন্তাবিদ ছিলেন। ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে বিশেষ করে 
ইসলামকে যুগোপযোগী করার ক্ষেত্রে তাঁর বহু লিখনী প্রকাশিত হয়েছে ।- 


লেখক । 
275 


তাদের বিশ্বাসে আরো পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হয়ে 
পরিশেষে তাদের দেবতা তিন অংশের মাঝে সীমাবদ্ধ হয় : **৫ 


১. ব্ৰহ্মা (পরমেশ্বর) : তাদের বিশ্বাস অনুযায়ী দেবতার ব্রহ্মা 
নামের এ অংশই হলো সৃষ্টিকর্তা ও জীবনদাতা। এটি এমন শক্তি 
যে, সকল বস্তু এথেকেই জন্ম লাভ করে, সকল জীব-জন্ত তারই 
দয়া কামনা করে থাকে। সূর্যের সম্পর্ক রয়েছে তারই সাথে যার 
ফলে তাপ অর্জিত হয়, দেহসমূহ জীবনী-শক্তি লাভ করে এবং 
তাদের ধারণামতে জীব ও তরুলতায় এর কারণেই জীবন 
প্রবাহিত হয়ে থাকে। 

২. শিব : তাদের ধারণামতে দেবতার এ অংশের কাজ হলো 
সবকিছু ধ্বংস করা। এর কারণেই সবুজ পাতা হলুদ বর্ণ হয়, 
যৌবনের পর বার্ধক্য আসে। 


*%, তিনি এ প্রসঙ্গে বলেন : 

৩৪ ও AHN SD ga HK ool Lal BUA BLS ৩০১১ 

৬১৬ -৩৬1 ৩ SH ১৩ ১০৯ NI ৩ তি পি ও ৬০৪) 

০০০০১ ৩৮ ০৪ ০১০৩ 3 2৬98৮ PLAN ৮০৪ বাসি ০০৪ ও 

31 afl ও Badly এনা ৯৩৩০৮৪৩২৩৪১ ১ ৯১৩ ৩| 
0৬ ৬ Sl এনা BG Jl 01৮৯৮ পচা ১৯ ell BSS 

ইমাম আবু যাহরাহ, যুকারানাতুল আদইয়ান; (কায়রো : দারুল ফিকরিল 


'আরাবী, সংস্করণ বিহীন, ১৯৯১ খ্রি.), পৃ. ২৩। 
276 


৩. বিষ্ণু : তাদের বিশ্বাস মতে দেবতার এ অংশ সকল 
সৃষ্টির মধ্যে প্রবেশ করে থাকে । এরই কারণে জগত পূর্ণাঙ্গভাবে 
ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। 

তাদের ধারণামতে এ তিন দেবতা এক দেবতার অংশ 
বিশেষ, আর সেই এক দেবতা হলেন মহাত্মা (4১০১ ১), 
তাদের ভাষায় যার নাম হলো “আতমা' বা ‘আত্মা’ 

পৃথিবীর বুকে বসবাসকারী একটি অতি প্রাচীনতম জাতির 
যদি আল্লাহ সম্পর্কে এ ধারণা হয়, তা হলে আমরা কী করে সে 
লোকদের দাবী সত্য বলে বিশ্বাস করতে পারি যারা বলে যে, এক 
আল্লাহর বিশ্বাসের পূর্বে মানুষের মাঝে একাধিক আল্লাহর বিশ্বাসই 
প্রচলিত ছিল ।”২৬৬ 

অবশেষে বলবো : পৃথিবীতে মানুষের সূচনা লগ্নে আল্লাহ 
সম্পর্কিত তাদের চিন্তাধারায় তাওহীদী চিন্তা-ভাবনা থাকার 
পরিবর্তে তাদের মাঝে অংশীবাদী চিন্তা-ভাবনা থাকার এ ধারণাটি 
সঠিক নয়; কেননা, তা কোনো প্রামাণ্য দলীল প্রমাণাদির উপর 
নির্ভরশীল নয়। যারা এই ধারণার অনুসারী তারা মূলত আল্লাহ ও 
ধর্মকে অস্বীকার করার জন্যেই এ আওয়াজ উঠিয়েছেন। এ সব 


:৮, তদেব; পৃ. ১৯-২৪। 


লোকদের আল্লাহ ও ধর্মকে অস্বীকার করার পিছনে যে কারণ 

রয়েছে, সেটিকে মোট তিনভাবে চিহ্নিত করা যায় : 

১. ধর্মের প্রতি একপেশে দৃষ্টি দান করার ফলে তারা ধর্মকে বাঁকা 
দেখতে পেয়েছেন। 

২. তারা প্রচলিত সকল ধর্মগ্তলোকে একপাত্রে রেখে মূল্যায়ন 
করেছেন, তাই সকল ধর্মই তাদের দৃষ্টিতে মিথ্যা বলে মনে 
হয়েছে। তারা যদি ইসলামকে নিয়ে পৃথকভাবে ভাবতেন, তা 
হলে এর সত্যতা তাদের কাছে প্রমাণিত হতো। 

৩. তারা ধর্ম ও আল্লাহর অস্বীকৃতির এ-দাবী উত্থাপন করেছেন 
তাদের নিজ নিজ দেশে অবস্থিত গির্জাসমূহের কর্তৃত্ব ও এর 
জুলুমের হাত থেকে রক্ষা পাবার জন্যে। এ অস্বীকৃতি মূলত 
কোনো সত্য প্রাপ্তি ও তা প্রচারের জন্যে নয়। 
অতএব এ কথা অত্যন্ত জোর দিয়ে বলা যায় যে, পৃথিবীর 

বুকে প্রথম মানুষের সময় থেকেই মহাবিজ্ঞ ও পরাক্রমশালী এক 

আল্লাহর বিশ্বাসই মানুষের মাঝে বিরাজমান ছিল। বিভিন্ন 
কারণবশত পরবর্তী সময়ে মানুষের মাঝে তাওহীদী ধ্যান-ধারণার 
স্থলে অংশীবাদী ধ্যান-ধারণা অনুপ্রবেশ করেছে। তা সত্ত্বেও কারো 
থেকে এ কথা প্রমাণ করা সম্ভব হবে না যে, মানুষেরা যাদেরকে 


আল্লাহর সাথে শরীক করে নিয়েছিল, মর্যাদার দিক থেকে তারা 
278 


তাদেরকে আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান বা তাঁর সমতুল্য মনে 
করতো, বরং বাস্তব অবস্থা এ কথাই প্রমাণ করে যে, তারা তাদের 
ব্যাপারে এ ধারণা পোষণ করেছিল যে, এরা তাদেরকে আল্লাহর 
নিকটবর্তী করে দেওয়ার মাধ্যম ও শাফা'আতকারী। সুদূর অতীত 
ও তৎপরবর্তী জাতিসমূহের ইতিহাস থেকে এ তথ্যই প্রমাণিত 
হয়েছে। তাই এ কথা বলা যায় যে, তাওহীদের পূর্বে মানুষের 
মাঝে অংশীবাদের প্রচলন ছিল বলে যারা দাবী করেন, তাদের এ 
দাবী সম্পূর্ণভাবে কল্পনাপ্রসৃত। 


তৃতীয় পরিচ্ছেদ 
সর্বপ্রথম কোন্‌ জাতি শির্কে লিপ্ত হয়? 

এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে, আদম 
আলাইহিস সালাম স্বীয় প্রভুর সান্নিধ্যে চলে যাওয়ার প্রক্কালে তাঁর 
সন্তানদেরকে তিনি সঠিক ধর্মের উপরেই একই মুসলিম জাতিভুক্ত 
রেখে গেছেন। তখন তাদের ধর্ম ছিল এক ও অভিন্ন এবং মহান 
আল্লাহই ছিলেন তাদের একক রব ও উপাস্য । তাদের মাঝে এ 
অবস্থা পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত বিরাজমান ছিল। কালের 
পরিক্রমায় যখন তাদের মাঝে ধর্মীয় শিক্ষার অবনতি ঘটে, তখন 
ষড়যন্ত্র করেছিল ঠিক সেভাবেই সে তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্রে 
লিপ্ত হয়েছিল এবং অবশেষে তাদেরকে মু'মিন ও মুশরিক দু'টি 
দলে বিভক্ত করতে সক্ষম হয়েছিল। এ প্রসঙ্গে মহান আল্লাহ 
বলেন: 

[১৭ :১১%] ৫ +০ বু, ০৫৩৫ 55) 

“মানুষেরাতো (ধর্মের দিক থেকে প্রারম্ভে) একই জাতিভুক্ত 
ছিল, অতঃপর তারা (এ ক্ষেত্রে) মতবিরোধে লিপ্ত হয়।”২৬৭ 


*% আল-কুরআন, সূরা ইউনুস : ১৯। 
280 


এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মানুষেরা দীর্ঘ এক সময় 
পর্যন্ত একই ধর্ম ও একই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত ছিল। 
পরবর্তীতে তাদের মাঝে এ বিষয়ে মতভেদের সূত্রপাত হয়। এতে 
কিছু লোক পূর্বের ন্যায় তাওহীদী বিশ্বাসের উপরেই বহাল থাকে, 
আর কিছু লোক সে বিশ্বাসের পরিপন্থী কর্মে লিপ্ত হয়। আমরা 
হাদীস দ্বারা অবগত হয়েছি যে, আদম আলাইহিস সালাম থেকে 
নূহ আলাইহিস সালাম পর্যন্ত দশ যুগ বা প্রজন্মের সকল লোক 
ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। উক্ত হাদীসে বর্ণিত 'আশারাতু 
কুরুন' এর অর্থ এক হাজার বছরও হতে পারে, আবার দশ 
প্রজন্মের লোকও হতে পারে। তবে 'আল-ইসলাম" শব্দের দ্বারা এ 
যুগকে সীমাবদ্ধ করাতে প্রথম অর্থই অগ্রগণ্য বলে মনে হয়। 
কারণ, এতে মনে হয় যে, মানুষেরা এ সময়সীমা পর্যন্ত ইসলামের 
উপর প্রতিষ্ঠিত ছিল এবং আদম ও নূহ আলাইহিস সালাম এর 
মাঝে পরবর্তী আরো অনেক যুগ রয়েছে যাতে সকল লোকেরা 
ইসলামের উপর একমত ছিল না; বরং পরবর্তীতে তারা মু'মিন ও 
কাফির এ দু'দলে বিভক্ত হয়ে গিয়েছিল। যার ফলশ্রুতিতে 
তাদেরকে সংশোধনের জন্যে প্রথমে আল্লাহ তা'আলা ইদ্রীস 
আলাইহিস সালাম-কে তাদের নিকট নবী হিসেবে প্রেরণ 


281 


করেছিলেন£%। এরপর প্রথম রাসূল হিসেবে শরী'আত দিয়ে নূহ 
আলাইহিস সালাম-কে তাদের নিকট প্রেরণ করেছিলেন। 

‘কুরুন’ “5১৪” শব্দটিকে কুরআন ও হাদীসে প্রজন্মের অর্থে 
ব্যবহৃত হতে দেখা যায়। যেমন আল্লাহ বলেন : 

[১:০০] € ০552305১১০২ ও এস) 

“আর আমি অনেক প্রজন্মের মানুষদেরকে ধ্বংস করেছি নূহ 
এর পরে ।”২৬ 

এ আয়াতে ‘১১,’ শব্দ দ্বারা প্রজন্মই উদ্দেশ্য করা হয়েছে। 


অনুরূপভাবে (553 এ 25) “আমার যুগের মানুষেরা সর্বোত্তম 


68 ইদ্রিস আলাইহিস সালাম এর প্রেরণকাল, তিনি নবী কিংবা রাসূল ছিলেন, 
এ সম্পর্কে কুরআন বা হাদীস থেকে বিস্তারিত পওয়া যায় না। যদিও 
এতিহাসিকগণ তাকে 'আখনুখ' বলেছেন এবং আদম ও নূহ আলাইহিমাস 
সালামের মধ্যবর্তী সময়ে প্রেরিত হয়েছিলেন বলেছেন, কিন্তু কেউ কেউ মনে 
করেন তিনি এবং ইলিয়াস আলাইহিস সালাম একই ব্যক্তি। সে হিসেবে তিনি 
বনী ইসরাইলের একজন নবী। আদম ও নূহ এর মাঝখানে তিনি প্রেরিত হন 
নি। এর আরও একটি যৌক্তিক কারণ হচ্ছে, তিনি যদি আদম ও নূহ এর 
মাঝখানে এসে থাকবেন তবে নিশ্চয় সেখানে শির্ক হয়ে থাকবে, যা উপরোক্ত 
হাদীসের বিপরীত। কারণ, রাসূল প্রেরিত হওয়ার জন্য সর্বজন গৃহীত শর্ত 
হচ্ছে, তাদের উম্মতের মধ্যে ঈমানদার ও কাফের উভয় শ্রেণি থাকবেন। 
তবে যদি তাঁকে কেবল নবী বলা হয়, সেটা ভিন্ন কথা । [সম্পাদক] 


*% আল-কুরআন, সূরা ইসরা : ১৭। 
282 


মানুষ”১ এ-হাদীসেও “করন” (১%) শব্দটি প্রজন্মের অর্থে 
ব্যবহৃত হয়েছে। তবে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর 
হাদীসে বর্ণিত ‘করুন’ (359) শব্দটি প্রজন্মের অর্থে ব্যবহৃত না 
হয়ে ‘সময়’ এর অর্থেই ব্যবহৃত হয়েছে বলে প্রতীয়মান হয়। 
হাদীসের বাহ্যিক অর্থের দ্বারা যদিও এ কথা মনে হয় যে, আদম 
ও নূহ আলাইহিস সালাম-এর মধ্যে মোট এক হাজার বছর 
অতিবাহিত হয়েছে এবং এ সময়ের সকল লোকেরা মুসলিম ছিল; 
কিন্তু এ বাহ্যিক অর্থটি ইতিহাস ও বাস্তবতার সাথে খাপ খায় না। 
কেননা, বাস্তবতা এ কথার সাক্ষ্য দিচ্ছে যে, একটি জাতির মধ্যে 
বিভ্রান্তি হঠাৎ করে এসে যায় না, বরং তা ধীরে ধীরে হয়ে থাকে 
এবং আল্লাহ তা'আলাও কোনো জাতির বিভ্রান্তির প্রথম অবস্থাতেই 
নবী ও রাসূল প্রেরণ করেন না। এমতাবস্থায় ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসের বাহ্যিক অর্থ গ্রহণ করলে বলতে 
হবে যে, মানুষের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে নূহ আলাইহিস 
সালাম-এর যুগ থেকেই এবং আল্লাহ তাঁকে তাঁর জাতির বিভ্রান্তির 
প্রারস্তেই রাসূল করে পাঠিয়েছেন, যদিও তা বাস্তবতা বহির্ভূত। 


৩. বুখারী, প্রাগুক্ত; কিতাবুল মানাক্কিব, বাবু ফাদাইলিস সাহাবাহ; ৩/৫/১৬৩; 
ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/৩৭৮। 
283 


এ দিকে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে, আদম আলাইহিস 
সালামের সন্তানদের দ্বারা মূর্তিপূজার কারণে যখন তাদের কুফরী 
কার্যকলাপ চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তা'আলা 
তাদের নিকট ইদ্রীস আলাইহিস সালাম-কে নূহ আলাইহিস 
সালাম-এর পূর্বে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তিনি এসে 
তাদেরকে তাওহীদের দিকে আহ্বান জানালে তারা তাঁকে অস্বীকার 
করে, ফলে আল্লাহ তা'আলা তাঁকে (ইদ্রীস আলাইহিস সালাম) 
মর্যাদাপূর্ণ স্থানে উঠিয়ে নেন।১১ এ ইতিহাসও ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহুমা এর হাদীসের বাহ্যিক অর্থের সম্পূর্ণ 
বিপরীত। এ কারণে আমরা এ কথা বলতে বাধ্য হচ্ছি যে, ইবন 
আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর হাদীস দ্বারা আদম ও নূহ 
আলাইহিস সালাম এর মধ্যকার মোট সময় নির্ধারণ করার উদ্দেশ্য 
করা হয় নিঃবরং এর উদ্দেশ্য সে সময়সীমা বর্ণনা করা যে 
সময়ের মধ্যে সকল লোকেরা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, 
যদিও তাঁদের উভয়ের মাঝে এ সময়সীমার বাইরে আরো অনেক 
সময় ছিল, যাতে লোকেরা ইসলাম তথা তাওহীদের উপর একমত 
ছিল না। 


21. ইবনুল জাওযী, আবুল ফরজ আব্দুর রহমান, তলবীসে ইবলীস; (বৈরুত : 


দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, ১৯৮৩ খি.), পৃ. ৬৩-৬৪। 
284 


তবে ইমাম ইবন হিববান তাঁর সহীহ গ্রন্থে আবু উমামাহ 
রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদীস বর্ণনা করেছেন, যার দ্বারা 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীসের বাহ্যিক অর্থ গৃহীত 
হওয়ার সমর্থন পাওয়া যায়। হাদীসটি নিম্নরূপ: 


চুন ফা. 052 2:৫6 ৫ সে ৩৫ ৪014) 5815 


5৪:৫2: ক ৫ ০24৫০৮০2৫০৮ 
(955 ১7৬০: 0৯ 953০ 


“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে 
এক ব্যক্তি বললো : হে আল্লাহর রাসূল! আদম কি নবী ছিলেন? 
উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : “হ্যাঁ 
তিনি এমন একজন নবী ছিলেন যার সাথে আল্লাহ তা'আলা কথা 
বলেছেন।” লোকটি আবার বললো : তিনি এবং নূহ এর মধ্যে 
কত বছরের ব্যবধান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- 
বললেন : “দশ যুগ” অর্থাৎ এক হাজার বছর ।”২২ 


£. ইবন কাছীর, ইসমাঈল, আবুল ফেদা, ক্বাছাছুল আম্বিয়া; সম্পাদনা ও টীকা 
: ‘আব্দুল কাদির আহমদ আত্বা, (কায়রো : মাত্ববায়াতু হেসান, ১ম সংস্করণ, 
১৯৮১ খ্রি), পৃ. ১০৪। ইবনে হিববানের বর্ণনা মতে এ হাদীসটি ইমাম 
মুসলিমের শর্তানুযায়ী সহীহ, তবে তিনি তাঁর সহীহ মুসলিমে তা বর্ণনা 


করেন নি। 
285 


এ হাদীসে বর্ণিত “35, ৪১০" শব্দের দ্বারা উভয়ের মধ্যবর্তী 
সময় এক হাজার বছরের মধ্যে সীমিত বলে প্রমাণিত হয়। 
উভয় হাদীসের মধ্যে সমাধান: 

ইমাম ইবন কাছীর রহেমাহুল্লাহ ইবন আব্বাস ও আবু 
উমামাহ রাদিয়াল্লাহু আনহুমার হাদীস দুটি বর্ণনা করার পর উভয় 
হাদীসের মধ্যে সমাধান কল্পে যা বলেছেন, সংক্ষেপে তা নিম্নে 
বর্ণিত হলো : 

তিনি বলেন : “যেহেতু ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু-এর 
হাদীসে “৩১৪ ৪," দশ যুগ পর্যন্ত তাদের মধ্যে ইসলামী ধ্যান- 
ধারণা প্রচলিত থাকার কথা বর্ণিত হয়েছে, সেহেতু ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু-এর হাদীসকে আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু- 
এর হাদীসের পরিপূরক হিসেবে গণ্য করতে হবে। এবার “৩০৪ 
শব্দের অর্থ যদি যুগ ধরা হয়, তা হলে উভয় হাদীসের অর্থ 
দাঁড়াবে : আদম ও নূহ আলাইহিস সালাম-এর মধ্যকার প্রথম দশ 
যুগ অর্থাৎ এক হাজার বছর আদম সন্তানদের মাঝে ইসলাম 
ছিল। তাঁদের মধ্যকার পরবর্তী যুগসমূহে মানুষেরা ইসলাম থেকে 
বিচ্যুত হয়ে গিয়েছিল। ক্করন (১৯) শব্দ দ্বারা যদি ‘প্রজন্ম’ এর 
অর্থ গ্রহণ করা হয়, যেমন কুরআনের বিভিন্ন আয়াতে তা এ অর্থে 


286 


ব্যবহৃত হয়েছে, তা হলে হাদীস দু'টির অর্থ হবে : আদম ও 
নৃহ এর মাঝে দশ প্রজন্মের মানুষ অতিবাহিত হয়েছে, যারা 
সকলেই ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। নূহ পূর্ববর্তী মানুষেরা 
সাধারণত দীর্ঘজীবী হতেন বিধায়, আদম ও নূহ আলাইহিমাস 
সালাম-এর মাঝে এক হাজার বছর অতিবাহিত না হয়ে হাজার 
হাজার বছর অতিবাহিত হওয়ারই কথা। এ কথাটি সত্য হওয়ার 
পাশাপাশি যেহেতু করন (১) দ্বারা প্রজন্মের অর্থ গ্রহণ করলে তা 
বাস্তবতা ও ইতিহাসের নিরিখে সঠিক বলে মনে হয় না, তাই 
ক্করন (১) শব্দ দ্বারা ‘যুগ’ এর অর্থই গ্রহণ করতে হবে” ২৭৪ 


আমার মতে ইমাম ইবন কাছীর (রহ.) কর্তৃক উপরে বর্ণিত 
উভয় হাদীসের সমাধান গ্রহণ করার পাশাপাশি নিম্নরূপভাবেও 
উভয় হাদীসের মধ্যে সমাধান করা যেতে পারে। আর তা হলো- 
আবু উমামাহ এর হাদীসে ইসলাম শব্দটি না থাকায় হতে পারে 
সে হাদীসে “১১ দ্বারা আদম ও নূহ এর মাঝে দশ প্রজন্মের 
মানুষ অতিবাহিত হওয়ার কথাই বর্ণিত হয়েছে। সে সময়ের 
মানুষেরা অধিক আয়ু লাভ করতেন বিধায়, দশ প্রজন্ম অতিবাহিত 


£আল-কুরআন, সুরা ইসরা এর ১৭ নং আয়াত, এবং সূরা মু’মিনুন এর ৩১ 
নং আয়াত দ্ৰষ্টব্য । 


£4ইবনে কাছীর, কাসাসুল আম্বিয়া; পৃ.১০৪, ১০৫। 
287 


হতে কয়েক হাজার বছর সময় লেগেছে। এ দীর্ঘ সময়ের মধ্যে 
কতকাল তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল এ বিষয়ের বর্ণনা 
আবু উমামাঃ এর হাদীসে বর্ণিত হয় নি। অন্যদিকে ইবন 
আব্বাসের হাদীসে “১১৪ ৮/৬৮' দশ যুগ বা প্রজন্মের ইসলামের 
উপর প্রতিষ্ঠিত থাকার বর্ণনা পাওয়া যাচ্ছে। এখন যদি এ হাদীসে 
বর্ণিত “ ৩১১৪ ৪৬০" দ্বারা আদম ও নূহ আলাইহিস সালাম-এর 
মধ্যে দশ যুগ অতিবাহিত হয়েছে বলে মনে করা হয়, তা হলে তা 
বাস্তবতা ও ইতিহাসের সাথে খাপ খায় না। তাই বাধ্য হয়ে এ- 
কথা বলতে হবে যে, ইবন আব্বাসের হাদীস দ্বারা উভয়ের 
মধ্যকার মোট সময়ের বর্ণনা করার উদ্দেশ্য করা হয়নি; বরং কত 
সময় তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, তা বর্ণনা করাই রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল উদ্দেশ্য ছিল এবং এ 
উদ্দেশ্যেই বোধ হয় তিনি তাতে ‘ইসলাম’ শব্দটি অতিরিক্ত যোগ 
করেছিলেন। অতএব, প্রমাণিত হলো যে, আদম ও নূহ আলাইহিস 
সালাম-এর মাঝে দশ প্রজন্মের লোক অতিবাহিত হয়েছে। তবে 
আদম আলাইহিস সালাম-এর তিরোধানের পর তাঁর বংশধররা 
এক হাজার বছর পর্যন্ত ইসলামের উপর কায়েম ছিল। পরবর্তী 
সময়ের প্রজন্মের লোকেরা পথভ্রষ্ট হয়ে যায়। সে জন্য তাদের 
হেদায়াতের উদ্দেশ্যে প্রথমত আল্লাহ তা'আলা ইদ্রীস আলাইহিস 
সালাম-কে নবী হিসেবে প্রেরণ করেন এবং তিনি খুব একটা 


288 


সফলকাম হতে না পারলে পরবর্তীতে আদম আলাইহিস সালাম 
থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দশ প্রজন্ম অতিক্রান্ত 
হওয়ার প্রাক্কালে নূহ আলাইহিস সালাম-কে প্রথম রাসূল হিসেবে 
তাদের নিকট প্রেরণ করা হয়। এ এ, 


আদম সন্তানদের তাওহীদ থেকে অংশীবাদের দিকে চলে 
যাওয়ার সূত্রপাত হয় প্রথমত তাদের মধ্যকার সৎমানুষদের 
বৈঠকশালা ও কবরসমূহের পার্শ্বে অবস্থান গ্রহণ এবং তাঁদের মূর্তি 
তৈরী করার মধ্য দিয়ে। প্রথমে মূর্তি তৈরীর উদ্দেশ্য ছিল সৎ 
মানুষদের স্মরণ করা এবং এর মধ্য দিয়ে তাঁদের সৎকর্মসমূহের 
অনুসরণ করা। শয়তানের প্ররোচনায় পড়েই মূলত তারা এ 
কাজটি করেছিল বলে তিনটি এঁতিহাসিক বর্ণনা পাওয়া যায় : 

প্রথম বর্ণনা : 

ইমাম ইবন আল-জাওযী এঁতিহাসিক হিশাম ইবন মুহাম্মদ 
ইবন আস-সা-ইব আল-ক্কালবী থেকে বর্ণনা করেছেন। হিশাম 
বলেন : আমার পিতা বলেছেন : সর্বপ্রথম মূর্তি পূজা করা হয় 
আদম আলাইহিস সালাম-এর তিরোধানের পর। শীশ এর 
সন্তানরা আদম আলাইহিস সালাম-কে ভারতের (বর্তমান 
শ্রীলংকার) ‘ইয়াজ’ নামক পৃথিবীর সবচেয়ে উর্বরতম সেই 


289 


পর্বতের গুহায় দাফন করে যেখানে তাঁকে বেহেশত থেকে 
অবতরণ করানো হয়েছিল। হিশাম বলেন : আমার পিতা আমাকে 
বলেছেন, তিনি আবূ সালেহ থেকে এবং তিনি ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন : “আদম আলাইহিস 
সালাম এর ছেলে শীশ এর সন্তানরা সে গুহাতে আদম আলাইহিস 
সালাম-এর শরীরের পার্থে আগমন করে এর সম্মান করতো এবং 
তাঁর জন্য আল্লাহ তা'আলার রহমত কামনা করতো। এদের এ 
অবস্থা দেখে কাবিলের সন্তানদের একজন বললো : হে কাবিলের 
সন্তানগণ! বনী শীশদের একটি ত্বওয়াফ করার স্থান রয়েছে যার 
চার পর্শ্বে তারা ত্বওয়াফ করে এবং এটাকে তারা সম্মান করে, 
অথচ তোমাদের এ ধরনের কিছু নেই। তাই সে তাদের জন্য 
একটি মূর্তি তৈরী করলো এবং সে-ই হলো প্রথম মানুষ যে মূর্তি 
তৈরী করলো ।”২৭৫ 
দ্বিতীয় বর্ণনা : 

এ বর্ণনাটিও ইমাম ইবন আল-জাওযী হিশাম থেকে, তিনি 
তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, “ওয়াদ্দ' 'সুয়া” 'য়াগুছ' 
'যাউক' ও নসর’ এরা সকলেই সৎ মানুষ ছিলেন। তারা সকলেই 


2১, ইবনুল জাওযী, প্রাগুক্ত; পৃ. ৬৩, ৬৪; ইবনু কাইয়্যিম আল-জাওযী, 


এগাছাতুল লহফান; ২/১৬২। 
290 


এক মাসের মধ্যে মৃত্যুবরণ করেন। ফলে তাঁদের স্বজনরা তাঁদের 
জন্য খুবই বেদনার্ত হয়। তাদের এ অবস্থা দেখে কাবিল গোত্রের 
এক ব্যক্তি বললো: আমি কি তোমাদের জন্য তাঁদের আকৃতিতে 
আত্মাবিহীন পাঁচটি মূর্তি তৈরী করে দেব? তারা সবাই এতে 
সম্মত হলে সে তাদের জন্য তাঁদের আকৃতিতে পাঁচটি মূর্তি নির্মাণ 
করে দিল। এর পর লোকেরা তাদের রক্তের সম্পর্কানুযায়ী এ 
মূর্তিগুলোর নিকটে এসে এগুলোকে নিজের ভাই, চাচা ও চাচাতো 
ভাই এর মত মনে করে এগুলোকে সম্মান ও এর চার পার্শ্বে 
ত্বওয়াফ করতে থাকলো। এ অবস্থার উপর এ যুগ অথবা এ 
প্রজন্ম অতিবাহিত হয়ে যায়। এ মূর্তি নির্মাণ করা হয় ইয়াজাজ 
ইবন মাহলাইল ইবন কাইনান ইবন আনুশ ইবন শীশ ইবন আদম 
আলাইহিস সালাম-এর যুগে। এরপর দ্বিতীয় যুগ বা প্রজন্ম 
আসলে তারা এ ঘূর্তিগুলোকে প্রথম প্রজন্মের বা যুগের চেয়ে 
আরো অধিক পরিমাণে সম্মান প্রদর্শন করে। এরপর আসে তৃতীয় 
যুগ বা প্রজন্মের লোকেরা, তারা বললো : প্রথম যুগের জনগণ 
আল্লাহ তা'আলার নিকট এ পাঁচটি মূর্তির শাফা'আত প্রাপ্তির 
আশায় এঁদের সম্মান করেছে। এ মনে করে এ মূর্তিগুলোর 
উপাসনা করার ফলে তারা এগুলোর মান-মর্ধাদা অনেক বৃদ্ধি 
করে। এভাবে তাদের কুফরী কার্যকলাপ মারাত্মক আকার ধারণ 
করলে অবশেষে আল্লাহ তা'আলা ইদ্রীস আলাইহিস সালাম-কে 


29] 


তাদের নিকট সর্বপ্রথম নবী হিসেবে প্রেরণ করে তাদেরকে 
তাওহীদের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তাঁকে অস্বীকার 
করে। ফলে আল্লাহ তা'আলা ইদ্রীস আলাইহিস সালাম-কে সমুন্নত 
স্থানে উঠিয়ে নেন। কলবী আবু সালেহ থেকে এবং আবু সালেহ 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা করেছেন, সে 
অনুযায়ী বনী আদমের অবস্থা নূহ পর্যন্ত এভাবে গুরুতর থেকে 
গুরুতর হতে থাকে, অবশেষে আল্লাহ নূহ আলাইহিস সালাম-কে 
তাদের নিকট রাসূল হিসেবে প্রেরণ করেন।”২৭ 

উপর্যুক্ত এ দু'টি বর্ণনার দ্বারা বুঝা যাচ্ছে যে, মূর্তি নির্মাণের 
কাজটি তাদের অনেকটা স্বেচ্ছা প্রনোদিতভাবেই হয়েছিল। তবে 
প্রকৃতপক্ষে তা শয়তানের প্ররোচনার ফলেই হয়েছিল; কারণ 
শয়তানই বনী আদমকে পথভ্রষ্ট করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল 
এবং এ সব যে শয়তানের প্ররোচনায়ই হয়েছে তাও হাদীস দ্বারা 
প্রমাণিত ৷ সুরা নূহ এ বর্ণিত হয়েছে : 
৬93 ৮৪ 3 5 ওঠ ডি ৬৩ 3 LY: ওত YG 3 


[ov 051 9172) 


276 


292 


“তারা বললো: তোমরা তোমাদের দেবতাদের পরিত্যাগ 
করো না, আরো পরিত্যাগ করো না ওয়াদ্দ, সুয়া” য়াগুছ, য়াউক 
ও নছরকে”২৭ 

এ আয়াতের ব্যাখ্যায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 
থেকে বর্ণিত হয়েছে যে, এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালাম-এর 
জাতির পূর্ব পুরুষদের মধ্যকার পাঁচজন সৎ মানুষের নাম। তাঁরা 
মৃত্যুবরণ করার পর শয়তান তাঁদের জাতির নিকট এসে এ মর্মে 
প্ররোচনা দান করে যে, তোমরা তাঁদের বৈঠকশালাতে তাঁদের 
মূর্তি দাঁড় করো এবং তাঁদের নামে এগুলোর নামকরণ করো। 
শয়তানের নির্দেশে তারা তা করে। ধীরে ধীরে এ প্রজন্মের 
লোকদের বিদায়ের পর পরবর্তী প্রজন্মের লোকদের নিকট এ 
মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস বিলুপ্ত হয়ে গেলে এগুলোর উপাসনা 
করা হয়।”৮২৭৮ 

ইমাম ইবন জারীর আত-ত্ববারী (২২৪-৩১০) উক্ত আয়াতের 
ব্যাখ্যায় বলেন : “এরা পাঁচজন আদম ও নূহ আলাইহিস সালাম- 
এর মধ্যবর্তী সময়ের সৎ মানুষ ছিলেন। তাঁদের পদাঙ্ক 
অনুসরণকারী অনেক মানুষ ছিল। তাঁরা মৃত্যবরণ করার পর 


“ আল-কুরআন, সূরা নূহ : ২৩। 


#8 বুখারী, প্রাগুক্ত; কিতাবৃত তাফছীর, সূরা নূহ, ৩/৬/২৮১। 
293 


তাঁদের অনুসারীরা বললো : আমরা যদি তাঁদের প্রতিকৃতি নির্মাণ 
করি, তা হলে তা দেখে আমরা আল্লাহর উপাসনার প্রতি অধিক 
আগ্রহী ও মনোযোগী হতে পারবো । এ মনে করে তারা তাঁদের 
প্রতিকৃতি তৈরী করলো। এদের মৃত্যুর পর দ্বিতীয় প্রজন্মের 
জনগণের নিকট ইবলীস (শয়তান) এসে বললো : তোমাদের 
পূর্বপুরুষগণ এঁদের উপাসনা করতো, এঁদের ওসীলায় তারা বৃষ্টি 
কামনা করতো। এভাবে শয়তানের প্ররোচনায় পড়ে তারা তাঁদের 
উপাসনা করতে আরম্ভ করে।”২৮ 

উপর্যুক্ত এ সব বর্ণনার দ্বারা বুঝা যায় যে, এ পাঁচ জন সৎ 
মানুষের মূর্তি নির্মাণ মূলত শয়তানের প্ররোচনায়ই হয়েছিল। এটি 
শয়তানের সে প্রতিজ্ঞা বাস্তবায়নেরই প্রারম্ভিক কাজ ছিল, যা সে 
জান্নাত হতে বিতাড়িত হওয়ার সময় আদম সন্তানদেরকে বিভ্রান্ত 
করার জন্য করেছিল। 


তৃতীয় বর্ণনা : 

ইমাম ইবন কাছীর আবু জাফর আল-বাক্কির থেকে “ওয়াদ্দ' 
সম্পর্কে একটি বর্ণনা দিয়েছেন। সংক্ষেপে তা নিম্নরূপ : ইমাম 
আবু জাফর আল-বাক্কির এর নিকট ইয়াধীদ ইবন আল-মুহাল্লাব 


279 ইবনে কাছীর, জামিউল বয়ান ফী তাফছীরিল ক্কুরআন; ১২/২৯/৬২; ইবনু 


কাইয়্যিম আল-জাওযীয়্যাহ. এগাছাতুল লহফান; ২/১৬১। 
294 


সম্পর্কে আলোচনা করা হলে তিনি বলেন : ইয়াীদ ইবন আল- 
মুহাল্লাব এমন এক স্থানে নিহত হয়েছিলেন যেখানে সর্বপ্রথম 
গায়রুল্লাহর উপাসনা করা হয়েছিল। ‘ওয়াদ্দ' নামের একজন সৎ 
মানুষ ছিলেন, তিনি তাঁর জাতির কাছে খুবই জনপ্রিয় ছিলেন। 
অবস্থান গ্রহণ করে তাঁর জন্য খুবই আহাজারী করতো। ইবলীস 
তাদের এ অবস্থা দেখে একজন মানুষের আকৃতি ধরে আগমন 
করে তাদেরকে বললো : এ ব্যক্তির জন্য তোমাদের যে কী দুঃখ 
ও বেদনা, আমি তা লক্ষ্য করেছি। আমি কি তোমাদের জন্য তাঁর 
প্রতিকৃতি নির্মাণ করে দেব? যা তোমরা তোমাদের যৌথ মিলন 
কেন্দ্রসমূহে রেখে এর মাধ্যমে তাঁকে স্মরণ করবে? তারা এতে 
সম্মত হলে সে তাঁর অনুরূপ একটি মূর্তি তৈরী করে দিল। তারা 
এটিকে তাদের যৌথ মিলনকেন্দ্রে রেখে তাঁকে স্মরণ করতে 
থাকে। তাদের স্মরণের এ অবস্থা দেখে শয়তান পুনরায় এসে 
বললো : আমি কি তোমাদের প্রত্যেকের গৃহে রাখার জন্য অনুরূপ 
মূর্তি তৈরী করে দেব? তারা এতেও সম্মত হলে সে প্রত্যেক 
গৃহবাসীর জন্য এর অনুরূপ মূর্তি তৈরী করে দেয়। তারা তা গ্রহণ 
করে এর মাধ্যমে তাঁকে স্মরণ করতে থাকে । তাদের সন্তানরা 
তাদের এ সকল কার্যকলাপ দেখতে থাকে । বংশ বৃদ্ধি হয়ে যখন 
নতুন প্রজন্ম তাদের স্থান দখল করে নিল এবং তাঁকে স্মরণ 


295 


করার মূল কারণ সম্পর্কে পরবর্তী প্রজন্মের লোকেরা অজ্ঞ রয়ে 
গেল, তখন তাদের সন্তানের সন্তানেরা আল্লাহকে ব্যতীত এ 
মূর্তিরই উপাসনা করতে লাগলো। ফলে “ওয়াদ্দ'ই হলেন প্রথম 
দেবতা যাকে আল্লাহর সাথে উপাসনা করা হয়।”২০ 

এ তিনটি এতিহাসিক বর্ণনা আমাদেরকে মোটামুটিভাবে এ 
প্রমাণ দিচ্ছে যে, তাওহীদ থেকে অংশীবাদের দিকে মানুষের 
পথত্রষ্টতার সূত্রপাত হয় সৎমানুষদের (যারা সাধারণ মানুষদের 
পরিভাষায় আউলিয়া) কবরসমূহে প্রারস্তে অবস্থান গ্রহণ এবং 
পরবর্তীতে তাঁদেরকে স্মরণ ও আল্লাহ তা'আলার উপাসনায় আগ্রহ 
লাভের উদ্দেশ্যে তাঁদের মূর্তি নির্মাণের মধ্য দিয়ে। কিন্তু সময়ের 
পরিবর্তনে পরবর্তী প্রজন্মের লোকদের কাছে সেই সৎ মানুষদের 
মূর্তি নির্মাণের পিছনে তাদের পূর্বপুরুষদের কী উদ্দেশ্য ছিল, তা 
হারিয়ে যায়। এর সাথে সংযোজিত হয় আল্লাহর রুবৃবিয়্যাত 
সম্পর্কিত ধর্মীয় জ্ঞানের অভাব। সে কারণে তারা পথভ্রষ্টতার 
দিকে অনেক দূর এগিয়ে যায়। তারা এ সব মূর্তির সন্তুষ্টি 
অর্জনের জন্য কী কী কর্মপন্থা অবলম্বন করেছিল, এর বিশদ 
কোন বর্ণনা কুরআন ও হাদীসে পাওয়া না গেলেও এ কথা অত্যন্ত 
জোর দিয়ে বলা যায় যে, আউলিয়াদেরকে কেন্দ্র করে আজকের 


+, ইবনু কাছীর, ক্াসাসুল আম্বিয়া; পৃ. ১১৫; জালালুদ্দীন আস-সুযূতী, আদ- 


দুররুল মানছুর; ৬/২৬৯। 
296 


সাধারণ মানুষেরা যে সব অলীক ধ্যান-ধারণা পোষণ করে, তারাও 
তাঁদের অলিদের ব্যাপারে সে ধরনের ধ্যান-ধারণা পোষণ করতে 
শুরু করেছিল। তাঁদেরকে তাদের দুনিয়া-আখেরাতের জীবনের 
কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক 
অভিযোগ উপস্থাপনের মাধ্যম ও সুপারিশকারী হিসেবে গণ্য 
করেছিল। সে সময়ে কোনো শরী'আত না থাকাতে £: তারা 
তাদের অলিদের সন্তুষ্টি বিধানের জন্য এমন সব কর্ম করতে 
আরম্ভ করেছিল যা প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলার উপাসনার 
শামিল ছিল। এভাবে তারা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর 
উলুহিয়্যাত ও রুবৃবিয়্যাতে শিকী কর্মে নিমজ্জিত হয়েছিল। 
আদম সন্তানদেরকে এভাবে পথভ্রষ্ট করার মাধ্যমে শয়তান 
প্রত্যেক যুগে বনী আদমকে পথভ্রষ্ট করার পদ্ধতি ও কৌশল 
সম্পর্কে অবগত হয়ে যায় এবং পরবর্তী প্রতিটি জাতিকে শির্কে 
নিমজ্জিত করার ক্ষেত্রে সে তার পরিচিত এই পদ্ধতি ও কৌশল 
প্রয়োগ করতে থাকে। যদিও যুগের চাহিদানুযায়ী প্রয়োজনের 
নিরিখে এ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে সে নিত্য নতুন পন্থা অবলম্বন 
করেছে। কুরআনুল কারীম আমাদের জন্য এ কথার উত্তম সাক্ষ্য 


£&। শরী'আত ছিল না, এটা স্বাভাবিক অর্থে নয়, অর্থাৎ শরী'আত সম্পর্কে মানুষ 


অজ্ঞ হয়ে গিয়েছিল। [সম্পাদক] 
297 


যে, শয়তান এ পদ্ধতি প্রয়োগ করেই অতীতে হুদ, সালেহ, 
ইব্রাহীম, মুসা ও ঈসা আলাইহিস সালাম-এর জাতিসমূহকে 
পথভ্রষ্ট করেছিল। তাদেরকে নিজ হাতে তৈরী মুর্তিসমূহের 
ব্যাপারে একই ধরনের ধারণা ও উপাসনায় লিপ্ত করেছিল। 
শয়তান এভাবে যুগের পর যুগ ধরে বনী আদমকে পথভ্রষ্ট করার 
জন্য তার সেই পূর্ব প্রতিজ্ঞা পূরণের জন্য বিরামহীনভাবে কাজ 
করে চলেছে। তার এ প্রচেষ্টার ফলে যে ইব্রাহীম আলাইহিস 
সালাম-একনিষ্ঠ তাওহীদের অনুসারী ও ঘোষণাকারী ছিলেন, এক 
সময় সে ইব্রাহীম আলাইহিস সালাম-এর বংশধরদেরকেও সে 
পথত্রষ্টতার অতলতলে নিক্ষেপ করেছিল। মহান আল্লাহ একান্ত 
অনুগ্রহে শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে প্রেরণ করার ফলে দ্বীনে ইব্রাহীমের অনুসারী বলে 
দাবীদার অনুসারীদের মধ্যে পুনরায় তাওহীদের পতাকা উডভীন 
হয়েছিল; কিন্তু শয়তানের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে সেই তাওহীদী 
বিশ্বাসের মাঝেও সুদূর অতীতকাল থেকেই শয়তান পুনরায় শিকী 
চিন্তা-ভাবনা ও কর্মের অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়েছে। যার ফলে 
বর্তমানে মুসলিম বিশ্বের অসংখ্য মুসলিমদের অবস্থা সেই দ্বীনে 
ইব্রাহীমের অনুসারী বলে দাবীদারদের অনুরূপ হয়ে গেছে, যাদের 
ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন : 

[১4:২০] ও SATE 31400 SIE Le UG Y 

298 


“এদের অধিকাংশরাই মুশরিক অবস্থায় আল্লাহর উপর 
বিশ্বাস করে”। ৮২ 


££আল-কুরআন, সূরা ইউসুফ : ১০৬। 
299 


চতুর্থ পরিচ্ছেদ 
প্রাক ইসলামী যুগে আরব জনপদে প্রচলিত শির্ক 

এতিহাসিকভাবে প্রমাণিত যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর রাসূল হয়ে প্রেরিত হওয়ার প্রাক্কালে আরব দ্বীপের 
অধিবাসীদের অধিকাংশ লোকেরাই 'আরবুল 'আরিবাহ ও “'আরবুল 
মুসতা'রিবাঃ৯৩ এর অধস্তন বংশধর ছিল। মক্কা নগরী ও এর 
হলো আরব দ্বীপের আদি অধিবাসী এবং ‘আরাবুল মুসতা'রিবাহ 
বলে পরিচিতরা হলো সেখানে অভিবাসনকারী। এদের প্রথম 
পুরুষ যিনি এ দ্বীপে অভিবাসন গ্রহণ করেন, তিনি হলেন 
ইসমাঈল আলাইহিস সালাম। তাঁকে আমাদের আদি পিতা ইব্রাহীম 
আলাইহিস সালাম তাঁর মাতাসহ ছোট বেলায় কাবা শরীফের 

পার্শ্বে আল্লাহর আদেশে রেখে গিয়েছিলেন। 


£১, আল-আরবুল 'আরিবাহ (১৮ ০)) হচ্ছে, ইয়া‘রুব ইবন ইয়াশজান 
(১৬১১ ৬ ৮০৯) এর বংশধর, আর আল- 'আরাবুল মুসতা'রিবাহরা 
(১.৮ ৮০০) হলো ইসমাঈল ইবন ইব্রাহীম -এর বংশধর । দেখুন : 
আল-মুবারকপুরী, সফইউর রহমান, আর-রাহীক্লুল মাখতুম; (রিয়াদ : দারুস 
সালাম, সংস্করণ বিহীন, ১৯৯৪ খ্রি.), পৃ. ১৬; ইবনে হিশাম, প্রাগুক্ত; 


১/৭৭। 
300 


ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে জনগণকে তাঁর পিতা 
ইব্রাহীম আলাইহিস সালাম-এর দ্বীনের প্রতি আহ্বান জানান। 
ফলে সে সময়ের অধিকাংশ লোকেরাই তাঁর অনুসারী হয়ে যেয়ে 
মহান আল্লাহর উলুহিয়্যাত ও রুবৃবিয়্যাতে সম্পূর্ণরূপে তাওহীদে 
বিশ্বাসী হয়ে যায়।** যুগের আবর্তনে যখন তাদের মধ্যে কয়েক 
প্রজন্ম অতিক্রান্ত হয়ে যায় এবং দীর্ঘদিন যাবৎ ধর্ম সম্পর্কে তারা 
নতুন করে কোনো শিক্ষা পায়নি, তখন তারা ধর্মের অনেক 
বিষয়াদি ধীরে ধীরে ভুলতে থাকে। এক পর্যায়ে তাদের মাঝে শুধু 
তাওহীদী বিশ্বাস এবং ইব্রাহীম আলাইহিস সালাম-এর স্মৃতি 
বিজড়িত কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান ও নিদর্শনাদি ব্যতীত আর 
কিছুই অবশিষ্ট থাকে নি। অবশেষে তারা তাওহীদী বিশ্বাস থেকেও 
বিচ্যুত হয়ে মূর্তি পূজা করার ফলে মুশরিকে পরিণত হয়। তাদের 
মাঝে প্রতিমা পূজার মাধ্যমে শিকী কর্মকাণ্ডের সুচনা হয় কা'বা 
শরীফের সম্মানে এর পার্শ্ব থেকে সংগৃহীত পাথরের চার পার্শ্বে 
ত্বওয়াফ করার মাধ্যমে, যা তারা মক্কা থেকে দূর-দূরান্তে হিজরত 
করার সময় সাথে করে নিয়ে অবতরণ স্থলের এক পারে স্থাপন 
করতো ।২ তাদের মাঝে ইব্রাহীম ও ইসমাঈল আলাইহিস 


284 তদেব; পৃ. ৩৫। 
£, ইবন কাছীর, আল-বেদায়াতু ওয়ান নেহায়াহ; (বৈরুত : মাকতাবাতুল 
মা'আ-রিফ, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৮৫ খি.), ১/১৮৮। 
301 


সালাম-এর ধর্মের কিছু বিষয়াদি যেমন : কা'বা শরীফের সম্মান 
করা, এর ত্বওয়াফ, হজ্জ ও “উমরা করা, সাফা ও মারওয়াহ 
পর্বতদ্বয়ে সা'য়ী করা, আরাফা ও মুযদলিফায় অবস্থান গ্রহণ করা, 
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উট ও বকরী কুরবানী বা উৎসর্গ 
করা...ইত্যাদি কর্ম প্রচলিত ছিল। যদিও এ সব ক্ষেত্রে তারা নিজ 
থেকে কিছু বিষয়াদি সংযোজন ও বিয়োজন করেছিল যা মূল 
ধর্মীয় কর্মের অন্তর্ভুক্ত ছিল না। ৬ 


মক্কাবাসীদের ধর্মীয় অবস্থার অবনতি : 

এরপর তাদের ধর্মীয় অবস্থার আরো অবনতি ঘটে । তাদের 
মাঝে মূর্তিপূজার মাধ্যমে শিকী কর্মকাণ্ড শুরু হয় রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রেসালত লাভের প্রায় ৩০০ 
বছর পূর্বে ৮" খুযা-আহ গোত্র প্রধান ও মান্যবর ব্যক্তিত্ব ‘আমর 
ইবন লুহাই এর মাধ্যমে। এতিহাসিক ইবন হেশামের বর্ণনামতে 
‘আমর ইবন লুহাই কোনো উপলক্ষে মক্কী থেকে সিরিয়া গমন 
করে সেখানকার লোকদেরকে কতিপয় মূর্তির পূজা করতে দেখে 
বলে : এ মূর্তিগ্ুলো কী, যাদের আপনারা উপাসনা করছেন? 


£৫. ইবনে কাইয়্িম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৬৫-১৬৬। 
(সংক্ষিপ্তাকারে) 


*%7 শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আল-ফাওযুল কাবীর; পৃ. ৫। 
302 


উত্তরে লোকেরা বললো : এদের কাছে বৃষ্টি চাইলে এরা 
করে। এ কথা শুনে ‘আমর ইবন লুহাই বললো : এদের মধ্য 
থেকে একটি মূর্তি আমাকে দান করুন, আমি সেটিকে আরব 
দেশে নিয়ে যাব, ফলে আরবরা এর উপাসনা করবে। এতে 
লোকেরা তাকে ‘হুবল’ নামের একটি মূর্তি দান করে। অতঃপর 
সে তা নিয়ে মক্কায় আগমন করে এবং তা কা'বা শরীফের 
নিকটতম এক স্থানে সম্মানের সাথে স্থাপন করার পর আরব 
জনগণকে এর উপাসনা ও সম্মান করার জন্য নির্দেশ করে ।২* 
এ ‘আমর ইবন লুহাই ছিল জিন সাধক। সে তার অনুগত 
জিন এর পরামর্শ অনুযায়ী নূহ আলাইহিস সালাম-এর জাতির 
উপাস্য সেই মূর্তিগুলো জিন্দা এলাকা থেকে মাটি খনন করে বের 
করে নিয়ে আসে। সেগুলোকে নূহ আলাইহিস সালাম-এর 
সময়কার প্রলয়ঙ্করী বন্যা ও তুফান এতদঅঞ্চলে বহন করে নিয়ে 
এসেছিল । ধীরে ধীরে বন্যার পানি নেমে যাবার সময় এগুলো 
জিন্দা এলাকার চরাঞ্চলে আটকা পড়েছিল এবং পরবর্তিতে তা 


2৪. ইমাম বুখারী, প্রাগুক্ত; কিতাবৃত তাফসীর, বাব নং- ৩৯৮, ওয়ালা 
তাজারুন্না ওয়াদ্দান... হাদীস নং ৪৬৩৬, ৪/১৮৭৩; ইবনে হিশাম, প্রাগুক্ত; 
১/৭৬; ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; 


২/১৬৫;ইবনে কাছীর, আল-বেদায়াতু ওয়ান নেহায়াহ; ১/১৮৮। 
303 


বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল। 'আমর ইবন লুহাই তার অনুগত 
জিনের পরামর্শে এগুলোকে বের করে নিয়ে এসে হজ্জের মৌসুমে 
'আরব জনগণকে এগুলোর উপাসনা করার প্রতি আহ্বান জানায়। 
লোকেরা এতে তার আনুগত্য করলে সে বিভিন্ন গোত্রের মাঝে তা 
বন্টন করে দেয়।২৯ সে অনুযায়ী ‘ওয়াদ’ (39) নামের মূর্তিটি ছিল 
দাওমাতুল জানদাল এলাকার “কালব' গোত্রের নিকট, সুয়া' 
(61) নামের মূর্তিটি ছিল “হুজায়েল' গোত্রের নিকট, 'য়াগুছ' 
(৯) নামের মূর্তিটি ছিল “মুরাদ” গোত্রের নিকট, “ইয়াউক' 
(৯) নামের মূর্তিটি ছিল হামাদন গোত্রের নিকট, আর 'নাছর' 
(এ) নামের মূর্তিটি ছিল ইয়ামনের “হিময়ার' গোত্রের নিকট । ৯? 
এ পাঁচটি মূর্তির পাশাপাশি ‘আরব জনপদে আরো অসংখ্য মূর্তি 
ছিল। 


‘আরব জনপদে উল্লেখযোগ্য মূর্তিসমূহ : 
আরবের লোকেরা ছোট এবং বড় বিভিন্ন রকমের 


মুর্তিদেরকে আল্লাহ তা'আলার রুবুবিয়্যাত ও উলুহিয়্যাতের 


£, ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৬৩-১৬৪ । 
2%, ইবনে হিশাম, প্রাগুক্ত; ১/৮৭; ইবনে কাছীর, তাফছীরুল কুরআনিল 
'আযীম; 8/৪৫৪-৪৫৫; ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল 


লহফান; ২/১৬২-১৬৪। 
304 


বৈশিষ্ট্যে সমকক্ষ বানিয়ে নিয়েছিল। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি 
মূর্তি নিম্নরূপ : 

লাত : 

এটি 'ত্বায়েফ’ নামক স্থানের ‘ছক্কীফ’ গোত্রের প্রসিদ্ধ এক 
দেবী মূর্তির নাম। এর মাধ্যমে তারা কুরায়েশ গোত্রের উপর গর্ব 
করতো । ইমাম ইবনে কাছীর এর বর্ণনা মতে এটি ছিল একটি 
সাদা পাথরের মূর্তি। এর মধ্যে একটি ঘরের চিত্র অংকিত ছিল। 
কা'বা ঘরের ন্যায় এটিকে তারা পর্দা দ্বারা আবৃত করে রেখেছিল। 
অনুরূপভাবে তারা কা'বা শরীফের প্রাঙ্গণের ন্যায় এর প্রাঙ্গগকেও 
পবিত্র জ্ঞান করতো। ছক্কীফ গোত্র থেকেই এর খাদেম নিয়োগ 
করা হতো। ইমাম ইবনে জারীর এর বর্ণনা মতে তারা ‘আল্লাহ’ 
শব্দের স্ত্রী লিঙ্গ হিসেবে এর নাম 'লাত' রেখেছিল।২৯ ইবনে 
আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে, সেখানে সুদূর 
অতীতে একটি চারকোণা বিশিষ্ট পাথরে বসে একজন ইয়াহুদী 
ব্যক্তি হাজীদের জন্য ‘সাতু’ তৈরী করে খেতে দিত। লোকটি 
সেখানে মৃত্যুবরণ করলে তার সততা ও ভাল কর্মের জন্য 
লোকেরা এ-পাথরকে সম্মান করে এর পর্শ্বে অবস্থান গ্রহণ 


2. ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল “আযীম; ৪/২৫। 
305 


করতে আরম্ভ করে।*২ কুরায়েশ এবং সমগ্র আরব গোত্রের 
লোকেরাও একে পূজা ও সম্মান করতো । ৯5 

উষ্যা : 

উষ্যা" নামের এ দেবীটি মক্কার নিকটবর্তী “নাখলাহ' নামক 
স্থানে স্থাপিত ছিল। এটা কুরায়েশ গোত্রের দেবতাদের মধ্যে 
সবচেয়ে বড়মাপের দেবতা ছিল।২৯ কুরায়েশরা কা'বা শরীফের 
হরমের ন্যায় এর জন্যও একটি হরম (পবিত্র এলাকা) নির্ধারণ 
করেছিল। সম্ভবত এটি ছিল কুরায়েশদের যুদ্ধের দেবী। তাদের 
সাথে কারো যুদ্ধ হলে তারা এ দেবীর কাছে যুদ্ধে জয় কামনা 
করতো । সে জন্যই উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু 
দেবতা আছে, তোমাদের কোনো উধ্যা নেই।”২ মূলত এ 
দেবতাটি ছিল বত্রে নাখলাহ নামক স্থানের তিনটি ছোট বাবলা 


292 


, তদেব। 

£১, ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৬৮; ইবনে 
জারীর আত-ত্ববারী, প্রাগুক্ত; ২৭/৫৯। 

£. ইবনে হিশাম, প্রাগুক্ত; ১/৮৪; ড. ফারুক হামাদাহ, আল-ওয়াসিয়্যাতুন 

নববীয়্যাহ; (আল-মাগরিব : দারুছ ছেকাফাহ, ১ম সংস্করণ, ১৯৮৩ খ্রি.), পৃ. 

১৬। 


*%, মাওলানা সয়ৈদ সুলায়মান নদভী, প্রাগুক্ত; পৃ. ৪১৮। 
306 


গাছের সমষ্টি ।** এ গাছগুলোতে একটি মহিলা জিন থাকতো। 
এর উপাসকরা তা বুঝতে না পারলেও এ জিনই এর 
উপাসকদেরকে এ গাছের মধ্য থেকে অলৌকিকভাবে শব্দ 
শুনাতো।** মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম খালিদ ইবন আল-ওয়ালীদ রাদিয়াল্লাহু আনহু-কে তা 
ংস করার জন্য প্রেরণ করেছিলেন। তিনি পর পর তৃতীয় গাছটি 
কাটতে উদ্যত হলে আকস্মিকভাবে সে জিনটি ঘাড়ে হাত রেখে, 
দাঁত কটমট করে, এলোমেলো কেশে কুৎসিত হাবশী মহিলার 
আকৃতিতে আত্ম প্রকাশ করে। খালেদ রাদিয়াল্লাহু আনহু তরবারী 
দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তা দ্বিখণ্ডিত হয়ে হঠাৎ একটি 
কবুতরে রূপান্তরিত হয়ে মরে যায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফিরে এসে সর্বশেষ গাছ কাটতে 
গিয়ে তিনি যা দেখলেন তা তাঁকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-তা শুনে বললেন : 


+. ড. হাসান ইব্রাহীম হাসান, তারীখুল ইসলাম; (কায়রো : মাকতাবাতুন 
নাহদাতিল মিশরিয়্যাঃ, ১৪ সংস্করণ, ১৯৯৬ খিষ্টাব্দ.), পৃ. ৬১; মাওলানা 
সৈযদ সুলায়মান নদভী, তারীখু আরদিল কুরআন; (করাচী : দারুল 
এশা'আত, ১ম সংস্করণ, তারিখ বিহীন), পৃ. ৪২০; ইবনে জারীর আত- 
ত্ববারী, প্রাগুক্ত; ২৭/৫৯। 
*% ইবনুল জাওষী, প্রাগুক্ত ; পৃ. ৬৮। 
307 


(০2০20 ০৩০ ৯ ৭3 SA Dl) 
এরপর আর কোন উয্যা থাকবে না।”২৮ অপর এক বর্ণনামতে 
উষ্যা নামের এ দেবীটি একটি সাদা পাথর ছিল। ৯৯ 

মানাত : 

এটি প্রাচীন দেব-দেবীদের মাঝে অন্যতম একটি দেবীর 
নাম। সম্ভবত এটি ছিল কুরবানীর দেবী। এর নামে পশুর রক্ত 
প্রবাহিত করা হতো।২” এটাকে ভাগ্যদাতা ও মৃতু রী বলে 
মনে করা হতো।*? মক্কা ও মদীনার মধ্যবর্তী 'কুদায়েদ' নামক 
স্থানে এটি স্থাপিত ছিল। হজ্জ উপলক্ষে 'ইয়াসরিব' তথা মদিনার 
আওস এবং খযরজ গোত্রদ্ধয়ের লোকেরা এসে এর চার পার্শ্বে 
ত্ওয়াফ করতো ।*২ এতে (শয়তানের পক্ষ থেকে নিযুক্ত) একটি 


*% ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৬৮-১৬৯; আল- 
মুবারক পুরী, প্রাগুক্ত; পৃ. ৪০৯-৪১০। 

+ ০৪৬৪ by OF ৩০০ 53১ ০০৪1 Spl SE ৩১০০ IG, 
৩১5 -দেখুন : ইবনে জারীর আত-ত্ববারী, প্রাগুক্ত; ২৭/৫৯। 

২০ মাওলানা সৈয়দ সুলায়মান নদভী, তারীখু আরদিল কুরআন; (করাচী : 
দারুল এশা'আত, সংস্করণ বিহীন, তারিখ বিহীন), পৃ. ৪১৮। 

, তদেব। 

, তদেব। 


299 


301 


302 


308 


মহিলা জিন থাকতো এবং এ জিনই এর পৃজারীদেরকে নানা 
রকম অলৌকিক কর্মকাণ্ড করে দেখাতো। মক্কা বিজয়ের পর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে সায়ীদ 
ইবন যায়দ আল-আশহালী রাদিয়াল্লাহু আনহু এ মূর্তিটি ধ্বং 
করতে যান। এ সময় সে জিনটি কালো বর্ণের একটি মহিলা 
আকৃতিতে উলঙ্গ অবস্থায় এলোমেলো কেশে আত্মপ্রকাশ করে 
নিজের জন্য ধ্বংসের আহ্বান করে বুক চাপড়াতে ছিল। সায়ীদ 
রাদিয়াল্লাহু আনহু তাকে এ অবস্থাতেই হত্যা করেন।*%* 
লাত উষ্যা ও মানাতকে নারীর নামে নামকরণ করার কারণ : 
লাত, উয্যা ও মানাত এগুলো তিনটি নারী দেবীর নাম। 
এগুলো মুশরিকদের কল্যাণ ও অকল্যাণ করতে পারে এ ধারণার 
ভিত্তিতে তারা এদেরকে সব সময় কল্যাণার্জন এবং অকল্যাণ 
দূরীকরণের জন্য আহ্বান করতো। তাদের এ আহ্বান সম্পর্কে 
আল্লাহ বলেন : 
€ 13252 TEE I ৩০৮৩৩ ৩ ELT ১5 ৩৪ ৩৯১3৫ ৩৮) 
[)1$:০৮০৩] 


২৯, সফিয়্যুর রহমান মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৪১০; -আত-ত্ববারী, আবু জাফর 
মুহাম্মদ ইবনে জারীর, প্রাগুক্ত ; ২৭/৫৯। 
309 


আসলে তারা কেবল অবাধ্য শয়তানকেই আহ্বান করে” ।১ 

এখানে “ইনাসান” বলে লাত, উদ্যা, মানাত ও অন্যান্য নারী 
নামের সকল দেবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে।** এগুলোকে 
‘ইনাস’ বলার পিছনে মোট তিনটি কারণ থাকতে পারে : 

এক. “ইনাসান, শব্দটি ‘উল্লা’ শব্দের বহুবচন। এর অর্থ 
নারী। লাত, উষ্যা ও মানাত এ তিনটিকে নারীর নামে নামকরণ 
করার কারণে এদেরকে ‘ইনাসান’ বলা হয়ে থাকতে পারে। মূলত 
কোনো নারীদের সাথে এদের এঁতিহাসিক কোনো সম্পর্ক থাকার 
কারণে নয়। ১০৬ 


'আওছান' তথা প্রতিমাসমূহ। 'আওছান' শব্দটি “ওয়াসান' শব্দের 
বহুবচন। আরবীতে বহুবচন জাতীয় শব্দগুলো স্ত্রীলিঙ্গ হিসেবে গণ্য 


১4. আল-কুরআন, সুরা নিসা : ১১৭। 

৯৯, আল-কুরত্ববী, আবু “আব্দুল্লাহ মুহাম্মদ ইবন আহমদ আল-আনসারী, 
আহকামুল কুরআন; (মিশর : আল-হাইআতুল মিশরিয়্যাতু লিল কুত্তাব, ৩য় 
সংস্করণ, ১৯৮৭ খ্রি.), ১০/৭৮। 

, তদেব। 


306 


310 


হয়ে থাকে। যেহেতু মুশরিকরা একাধিক “ওয়াছান' তথা প্রতিমাকে 
আহ্বান করতো, সে জন্য এগুলোকে ‘ইনাছান’ বলা হয়েছে। *** 

এদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এদের উপাসনা 
করতো । তারা এগুলোর নারী আকৃতির মূর্তি তৈরী করে এদের 
অলংকার ঝুলিয়ে দিয়ে বলেছিল: এরা আল্লাহর মেয়ে যাদের 
আমরা উপাসনা করি। বিশিষ্ট তাবেঈ দাহহাক (রহ.) থেকে এ 
ব্যাখ্যাটি বর্ণিত হয়েছে ।”” “তারা এ সব মূর্তিকে আহ্বান করে 
মূলত অবাধ্য শয়তানকেই সাহায্যের জন্য আহ্বান করতো, উক্ত 
আয়াতে এ কথা বলার কারণ হলো : শয়তানই মূলত তাদেরকে 
এ সবের আহ্বান করতে প্ররোচিত করতো । উবাই ইবনে কা'ব 
রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে এ সব মূর্তির সাথে একটি 


১৮, ইবনে কাছীর, তাফছীরুল কুরআনিল 'আযীম; ১/৫৬৮। 
308, ইবনে জারীর ত্ববারী দাহহাক থেকে এ আয়াতের ব্যাখ্যায় বলেন : 
০১০৩০ ৩) Ul ০৩ ৮০১৩ OHA 9৩ 2 সমু ও এ০৬০]। ০০ ৯ ৭৬ 
1405) Sod « ৪১৮৯ ১৯১১০) ১৪০১৯৬৪৪৩৩০ এ) এ এ! ১৯০৪ 
1৯ £ AS ৩৮ dG, SSSA ০১০ সখ SH এড ৩৬ ০৪১ 1939 

,-০৬খ। Syl ০১৪ ৪১৪1: এ এটা এ এত il) 
দেখুন : ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল “আযীম; ১/৫৬৮। 

311 


করে মহিলা জিন থাকতো ।৬৯ আর এ জিনরাই অদৃশ্যে থেকে 
তাদের আহ্বানকারীদের উপকার করে দিত। ফলে মুশরিকরা এ 
উপকারকে এ সব মূর্তির কাজ বলেই মনে করতো। তাদের 
ধারণা মতে ফেরেন্তারা আল্লাহর মেয়ে হওয়ার কারণে তারা 
আল্লাহর অতীব নিকটতম ও প্রিয়ভাজন। তাদের সন্তুষ্টি অর্জন 
করতে পারলে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব। সে জন্যেই তারা 
তাদের উপাসনা করতো এবং বলতো: “তারা আমাদেরকে 
আল্লাহর নিকটবর্তী করে দেবে, এ উদ্দেশ্যেই আমরা তাদের 
উপাসনা করছি” ।১” আরো বলতো : “এরা আল্লাহর কাছে 
আমাদের জন্য শাফা'আতকারী ৷” 

লাত, উষ্যা ও মানাত এ তিনটি দেবীকে নারীর নামে নামকরণ 
করার কারণ হিসেবে যে তিনটি কারণ বর্ণনা করা হয়েছে, এর যে 
কোনটির কারণে এগুলোর উপর্যুক্ত নামকরণ হয়ে থাকতে পারে। 
তৃতীয় সম্ভাবনাটির কথা এতিহাসিকভাবে প্রমাণিত না হলেও 
মুশরিকরা যে ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে মনে করতো এবং 
ফেরেশাদেরকে উদ্দেশ্য করেই যে তারা এ তিনটি দেবীকে উপর্যুক্ত 


309 


* তদেব। 
”*আল-কুরআন, সুরা যুমার : ৩। 


টা আল-কুরআন, সুরা ইউনুস : ১৮। 
312 


নামে নামকরণ করেছিল, তা স্বয়ং কুরআন দ্বারাই প্রমাণিত। তারা যে 
ফেরেস্তাদেরকে নারী মনে করতো সে সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন: 
[1৭:৯৯] ৩৫) FIN 4৫5 & জর ফিতা সি) 
বলে স্থির করেছে” ।২ আবার ফেরেন্তাদেরকে যে তারা আল্লাহর 
77775 
শট থা এল © S25 আরা ০? ® ৬০9 এপ] এ 
1 মা পু খু) 240 ই গর 85 0 খা 
[৫৮ ৭:০2] চটী রি 2 a ডু (4039 
“তোমরা কি ভেবে দেখেছ লাত, উষ্যা ও তৃতীয় আরেকটি 
মানাত সম্পর্কে? পুত্রসন্তান কি তোমাদের জন্যে আর কন্যা- 
সন্তান আল্লাহর জন্যে। এটা হবে খুব অন্যায় বন্টন। এগুলো 
কতকগুলো নাম বৈ আর কিছুই নয়, যা তোমরা ও তোমাদের 
পূর্বপুরুষেরা রেখেছো, এসবের কোনো প্রমাণ আল্লাহ অবতীর্ণ 
করেন নি।”৩৩ 
উক্ত আয়াত দুর্টির দ্বারা প্রমাণিত হয় যে, তারা 


১£আল-কুরআন, সূরা যৃখরূফ : ১৯। 


*9, আল-কুরআন, সূরা নাজম : ১৯। 
313 


মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে লাত, উয্যা ও মানাত 
নামের এ তিনটি দেবীকে নারীর নামে নামকরণ করেছিল। সে 
জন্যে ইমাম ইবনে কাছীরও তাঁর তাফসীরে দাহহাক কর্তৃক বর্ণিত 
ব্যাখ্যাকে ৪৩..০9 551 এর সাথে সামঞ্জস্যশীল বলে মন্তব্য 
করেছেন।৯+ 
ফেরেস্তাদের উপাসনা : 
মুশরিকরা লাত, উধ্যা ও মানাতের নামে কোনো নারী 
আকৃতির মূর্তি তৈরী না করলেও তারা যে ফেরেন্তাদেরকে 
উদ্দেশ্যে করেই এ সব নাম রেখে এগুলোর উপাসনা করতো, তা 
নিম্নোক্ত আয়াত দ্বারাও প্রমাণিত হয়। আল্লাহ তা'আলা বলেন : 
© 4 IE Leo) NEA এ) 4805 ও AL চে) 
% EIB SLE Fess ৩ এ ও Sct সি 
[5২ ll © ৫১22 
“আর যেদিন তিনি সবাইকে একত্রিত করবেন, অতঃপর 
ফেরেশাদের বলবেন: এরা কি তোমাদেরই উপাসনা করতো? 
তারা বলবে : আপনি পবিত্র, আপনিই আমাদের অভিভাবক, ওরা 


১+ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল “আযীম; ১/৫৬৮। 
314 


নয়; বরং তারা জিনেরই উপাসনা করতো এবং তাদের 
অধিকাংশরাই এদের উপর ঈমান আনয়ন করতো ।”১৫ 

এ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মুশরিকরা কোনো কোনো 
ফেরেস্তাদের উপাসনা করতো। আর এ দেবীগুলোর নাম নারীর 
নামে রাখাতে মনে হয় যেন তারা তিনজন ফেরেন্তাকে উদ্দেশ্য 
করেই এ তিনটি দেবীর নাম এভাবে রেখেছিল। যদিও সে সব 
নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। তা পাওয়া না গেলেও 
তৎকালীন সময়ে আরব উপদ্বীপের বনী ইসমাঈল এবং অন্যান্য 
ইয়াহুদী ও খ্রিষ্টানরা ফেরেস্তা ও নবীদেরকে ইলাহ ও রবের 
আসনে সমাসীন করেছিল বলে প্রমাণ পাওয়া যায়। 

আল্লাহ তা'আলা বলেন : 

[৯২৩৮০ ০0 € (৫ 25 SALLE AT} 

“কোন নবী তোমাদেরকে এ নির্দেশ দিতে পারেন না যে, 
তোমরা ফেরেস্তা ও নবীদেরকে অসংখ্য রব হিসেবে গ্রহণ 
করবে ।”৩৯৩ 


+১, আল-কুরআন, সূরা সাবা : ৪১। 
*% আল-কুরআন, সূরা আলে ইমরান : ৮০। 
315 


এ আয়াত দ্বারাও এ কথা প্রমাণিত হয় যে, কুরাইশরা 
অধিকারী বানিয়ে নিয়েছিল এবং সে ধারণার ভিত্তিতে তারা 
তাদের নিকট নিজেদের জীবনের কল্যাণ কামনা করতো ও 
অকল্যাণ দূরীকরণের জন্য তাদেরকে আহ্বান করতো। লাত, উয্যা 
ও মানাত নামের দেবীগুলোকে নারীর নামে নামকরণ করাতে বুঝা 
যায় যে, তারা তিনজন ফেরেশতাদের উদ্দেশ্য করেই এ তিনটি 
দেবীর নামকরণ করেছিল; কারণ, তারা ফেরেনস্তাদেরকে আল্লাহর 
মেয়ে মনে করতো । 21,০৮ ০০4 

য়াসাফ ও না-য়েলাহ : 

এঁতিহাসিক বর্ণনামতে এ দেবতা দু'টি মূলত 'জুরহাম' 
গোত্রের দু'জন মানুষ ছিল। য়াসাফ না-য়েলাহকে ভালবাসতো। 
একদা কাবা শরীফের অভ্যন্তরে তারা অবৈধভাবে যৌনকর্মে লিপ্ত 
হলে আল্লাহ তা'আলা তাদেরকে তাৎক্ষণিক শাস্তিস্বরূপ দু’টি 
পাথরে রূপান্তরিত করেন। সাধারণ লোকেরা যাতে এদের থেকে 
শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য লোকেরা এ পাথর দু'টির 
একটিকে কা'বা শরীফের পার্শ্বে এবং অপরটিতে যমযম কূপের 
পার্থ স্থাপন করেছিল। দীর্ঘদিন যাবত এ পাথর দু’টি এভাবেই 
ছিল। যুগের পরিক্রমায় এ পাথর দু'টির বাস্তব ইতিহাসও পরবর্তী 


লোকেরা ভুলে যায়। এরই মধ্যে তাদের মাঝে মূর্তি পূজার প্রচলন 
316 


হয়, তখন অন্যান্য মূর্তির সাথে এ-গুলোকেও তারা পূজা করতে 
থাকে। কুরায়েশরা পরবর্তিতে কাবা শরীফের পাশেরটিকে 
অপরটির নিকটে স্থানান্তরিত করেছিল এবং এ দু'টির নিকট তারা 
পশু যবাই ও কুরবানী করতো ।** 
জুল খালাসাহ : 

এটি ছিল একটি সাদা রঙ্গের পাথর । এর মাথায় ছিল একটি 
টুপির নকশা । মক্কা ও ইয়ামনের মধ্যবর্তী স্থানে এর জন্য একটি 
গৃহ ছিল। খাছ'আম, বুজায়লা ও অন্যান্য নিকটতম স্থানের 
লোকেরা এটাকে সম্মান করতো এবং তাদের মনোবাঞ্ছনা পূরণের 
জন্য এর উদ্দেশ্যে অর্থ সম্পদ প্রেরণ করতো। এটি ধ্বংস করার 
জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারীর ইবন 
‘আব্দুল্লাহ আল-বাজালী রাদিয়াল্লাহু আনহু-কে একদল অশ্বারোহী 
বাহিনী দিয়ে প্রেরণ করেছিলেন ।২১৮ 
জুল কাফীল : 

এ দেবতাটি ছিল 'দাওস' নামক গোত্রের নিকট পূজনীয় 
‘আরব জনপদে এভাবে যখন মূর্তি পূজার হিড়িক পড়ে যায়, তখন 


317 


, তদেব; ২/১৭০। 
38 ইবনে হাজার আসকালানী, ফতহুল বারী বিশরহিল বুখারী;, বৈরুত : দ্বারুল 


মা'রিফাহ, সংস্করণ বিহীন, সন বিহীন, ৮/৭১। 
317 


মক্কা ও এর বাইরের সকল জনগণই নিজ নিজ গৃহে উপাসনার 
জন্য পৃথক পৃথক মূর্তি গ্রহণ করেছিল। যখন তাদের কেউ 
কোথাও ভ্রমণে যাওয়ার জন্য তৈরী হতো, তখন সে ব্যক্তির গৃহের 
সর্বশেষ কাজ হতো এ মূর্তির গায়ে হাত বুলানো এবং ভ্রমণ থেকে 
ফিরে আসলেও গৃহে প্রবেশ করলে তাদের প্রথম কাজই হতো 
সম্মানের উদ্দেশ্যে এ মূর্তির গায়ে হাত বুলানো।২৯ 
জিনের উপাসনা : 

মুশরিকরা সাধারণত উপর্যুক্ত জড়পদার্থের মূর্তি এবং মানুষ 
ও ফেরেন্তাদের নামে নির্মিত মূর্তিসমূহের প্রতি এরা তাদের লাভ 
ও ক্ষতি করতে পারে- এ ধারণার ভিত্তিতে এদেরকে সাহায্যের 
জন্য যেমন আহ্বান করতো, তেমনি কোনো কোনো এলাকার 
লোকেরা জিনের ব্যাপারেও উপর্যুক্ত ধারণা পোষণ করে 
জিনদেরকেও সাহায্যের জন্য আহ্বান করতো। যেমন আল্লাহ 
বলেন : 
885 এটি কে থিা 865 9৮5 ও ৬2 ১ 


[৩৭:13] {SE ৩৯৩৩ ০ 


১, ইবন হিশাম, প্রাগুক্ত; ১/৮৩; ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল 
লহফান; ২/১৭১; ইবনে কাছীর, আল-বেদায়াতু ওয়ান নেহায়াহ্‌; ১/১৯১- 


১৯২। 
318 


রবের অধিক নিকটবর্তী হওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে, তারা 
তাঁর রহমতের আশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে ।”৩ 
এ আয়াতের তাফসীরে ইবন মাস'উদ রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত হয়েছে : 
95 Sal GS 5425419 ILL উঠ ও 55 ON UN] 
[33195480396 45334 
“একদল জিন ইসলাম গ্রহণ করেছিল যাদের উপাসনা করা 
হতো; তাদের ইসলাম গ্রহণ করা সত্ত্বেও যারা তাদের উপাসনা 
করতো তারা যথারীতি তাদের উপাসনায় থেকে যায় ।”৩ 
বিপদে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা আল্লাহর উপাসনা 
হওয়া সত্তেও কোনো কোনো লোকেরা যে জিনদের উপাসনা 
করতো, তা জিনদের স্বীকারোক্তির দ্বারাও প্রমাণিত হয়। যেমন 
জিনরা বলেছিল : 


১. আল-কুরঅন, সূরা বনী ইসরাঈল : ৫৭। 
১. বুখারী, প্রাগুক্ত; বাব নং ২০৬, হাদীস নং ৪৪৩৮; ৪/১৭৪৮; মুসলিম, 
প্রাগুক্ত; কিতাবুত তাফসীর, বাব নং ৩, হাদীস নং ৩০৩০, ৪/২৩২১; 


কুরত্ববী, প্রাগুক্ত; ১০/২৭৯। 
319 


ALO BS BIG ST SG ১৪০৪ ৩১৯ SY ও 459 ৩৪) 
[A 
“মানুষের মধ্যকার কিছু লোকেরা জিনদের মধ্যকার কিছু 
জিনের নিকট আশ্রয় প্রার্থনা করতো, ফলে তারা জিনদের 
আত্মস্তরিতা বাড়িয়ে দিত ।”*২২ 
এ ছাড়াও আল্লাহর অবাধ্যতায় মুশরিকরা শয়তানের 
আনুগত্যের ক্ষেত্রে শয়তানকে শরীক করে নিয়েছিল। এ প্রসঙ্গে 
আল্লাহ তা'আলা বলেন : 
[১ ৩২] € 5855 965 5615555) 
অথচ তিনি তাদের সৃষ্টি করেছেন ।”২০ 
এ আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাছীর বলেন : “যারা 
আল্লাহর উপাসনায় জিন তথা শয়তানকে শরীক করে নিয়েছিল 
উক্ত আয়াতে তাদের সে উপাসনার প্রতিবাদ করা হয়েছে। তারা 


+. আল-কুরআন, সুরা জিন : ৬। 
+£, আল-কুরআন, সূরা আন‘আম : ১০০। 
320 


বিধায়, প্রকৃতপক্ষে তারা শয়তানেরই আনুগত্য করেছে এবং তার 
কাছেই সাহায্য চেয়েছে ও তারই সুপারিশ কামনা করেছে।” ২৪ 
পাথর পুজা : 

পাথর পূজার ক্ষেত্রে তারা বহুদূর অগ্রসর হয়েছিল। প্রথমত 
কা'বা শরীফ ও এর প্রাঙ্গণে ছড়িয়ে থাকা পাথর অন্যত্র বহন করে 
নিয়ে পাথর পূজার সূত্রপাত হয়। পরবর্তীতে তারা যখনই কোথাও 
অবতরণ করতো তখন তাদের সাথে কা'বা শরীফের প্রাঙ্গণের 
পাথর না থাকলে সেখানকারই একটি ভাল পাথরের পুজা 
করতো। কোন পাথর না পেলে কিছু মাটি বা বালু একত্রিত করে 
এর উপর ছাগলের দুধ দোহন করে সে মাটি বা বালু একটু শক্ত 
হলেই এটিকে মূর্তি মনে করেই এর চার পার্শ্বে ত্বওয়াফ করতো। 
এ সম্পর্কে আবু রাজা-আল আত্বারিদী রাদিয়াল্লাহু আনহু বলেন : 


34, তিনি বলেন : 

তা ০১৬ 3 40550 ৮৬ Bes 9৮৮ ডা SAL ৬ ১০৬ 

৬5 ৪ ৮৮৪ 5৯ ০০ এট IS Ball উ এ ১৮৬ ৯ oF ১৯ 

২] ৬১-২০০ pel STG LAL ১ BE ৬০ শা শি ofl ৩৬০ SG 

৩১ 30 ১] ১১ ০০ ৩১০৯০ ৩1 AS ৩০৩ ০৯৩ rb ofl ৮৬ ৩০ 
1১৩০০ ১৬৪ এ! os 


দেখুন : ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল 'আযীম; ২/১৬৫। 
321 


“আমরা (পাথর না পেলে) বালু একত্রিত করতাম এবং এর 
উপর ছাগলের দুধ দোহন করে এর উপাসনা করতাম। আমরা 
সাদা পাথর পেলে কিছুদিন এর উপাসনা করতাম। অতঃপর তা 
ফেলে দিতাম ।”৩২৫ 
গৃহ পূজা : 

এ সকল মূর্তি ছাড়াও কা'বা শরীফের ন্যায় মর্যাদার 
অধিকারী তাদের আরো কিছু গৃহ ছিল। এ সব গৃহেরও খাদেম ও 
গিলাফ ছিল। কা'বা শরীফের ন্যায় তারা এ সব গৃহের ত্বওয়াফ 
করতো । এর উদ্দেশ্যে পশু উৎসর্গ করতো। এ সম্পর্কে হেশাম 
ইবন মুহম্মদ আল-কালবী স্বীয় ‘কিতাবুল আসনাম, গ্রন্থে বলেন : 

“বনী হারিছ ইবন কা'ব গোত্রের একটি কা'বা গৃহ ছিল 
নাজরান নামক স্থানে। তারা এর সম্মান করতো। এ গৃহের 
বৰ্ণনাই জাহেলী যুগের কবি আশা তার কবিতায় উল্লেখ করেছেন: 

৬1৯6 ৬ এ" ৬০০৬ ES 

“নাজরানের কা'বার দরজায় তোমার উট বসিয়ে দেয়া 

একান্ত জরুরী” 


১১. ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লহফান; ২/১৭৩। 
322 


অনুরূপভাবে ‘কুফা’ ও ‘বসরা’ এর মধ্যবর্তী “সিনদাদ' নামক 
স্থানেও “ইয়াদ' গোত্রের একটি কা'বা ছিল ।১২৬ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের 
সময় মক্কায় প্রবেশ করে কা'বা শরীফের ভিতরে ও এর পার্খে 
৩৬০টি মূর্তি দেখতে পান এবং 
[AN sel (E45 ৩৫ ৩৯০ ৩1 55 উঠা গড) 
অবশ্যম্ভাবী ৷”*২৭ এবং 
[5৭ 45০] (ia UG 0501 bea LG 5150) 
“সত্য আগমন করেছে এবং অসত্য নতুন কিছু সৃজন 
করতে পারে না এবং এর পুনরাবর্তনও হবে না ।”৩৯ 
এ আয়াত দু'টি পাঠ করে মুর্তিগুলোকে ধনুক দিয়ে আঘাত 
করতে থাকলে তা মুখ থুবড়ে পড়তে থাকে।** রাসূলুল্লাহ 


%6 ইবনে কাছীর, আল-বেদায়াতু ওয়ান নেহায়াহ; ১/১৭৩। 

* আল-কুরআন, সুরা ইসরা : ৮১। 

*% আল-কুরআন, সূরা সাবা : ৪৯। 

১. মুহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব, মুখতাসারু সীরাতির রাসূল; (রিয়াদ : 
আর-রিয়াসাতুল আ-ম্মাহ লি এদারাতিল বুহুছিল ইলমিয়্যাহ.... সংস্করণ 


বিহীন, ১৪০৮হিজরী), পৃ. ২০২। 
323 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বা শরীফের ভিতরের দেয়ালে 
ইবরাহীম ও ইসমাঈল আলাইহিস সালাম-এর চিত্র দেখতে পেলেন 
এমতাবস্থায় যে, তাঁরা তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করছেন। তা দেখে 
তিনি বলেন : 
(26158651548 2155) 

“মুশরিকদের আল্লাহ ধ্বংস করুন! আল্লাহ্র শপথ তাঁরা 
দু'জন কখনও তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করেন নি।”৬ 

উপরে বর্ণিত এ সব মূর্তি ছাড়াও সাধারণ মানুষের বাড়ীতে 
ব্যক্তিগত এবং বিভিন্ন স্থানে গৃহ, পাথর ও গাছের আকৃতিতে যে 
সব মূর্তি ও প্রতিমা ছিল, আরব জনগণ বিশেষ করে বনী 
ইসমাঈলদেরকে বিভ্রান্ত করার জন্য এ সব ছিল শয়তানের 
একেকটি পাতানো ফাঁদ বিশেষ। 
দেব দেবীদের ধরন ও প্রকৃতি : 

মুশরিকরা যে সব সৎমানুষের মূর্তি, ফেরেস্তা, জিন, গাছ ও 
পাথরের দেব-দেবীদেরকে আল্লাহ তা'আলার রুবুবিয়্যাত অথবা 
উলুহিয়্যাতের বৈশিষ্ট্যের অধিকারী বানিয়ে নিয়ে সে সবের 
উপাসনা করতো, সেগুলোর প্রকৃতি বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা 
বলেন : 


৯৪, সফিয়্যুর রহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৪০৪। 
324 


25 B50 Holl ee AT 9১১ ৩৪ SES ও ৩ 
[)৭:-91০০31] KG ৩০১৬০ AS ৩): 

সবাই তোমাদের মতই (আমার) বান্দা। (তারা তোমাদের উপকার 
ও অপকার করতে পারে, এ মর্মে) তাদের ব্যাপারে তোমরা যে 
ধারণা করেছো, তাতে যদি তোমরা সত্যবাদী হও, তা হলে 
দিক ।”৩৩১ 

এখানে তাদের দেবতা ও দেবীদেরকে “ইবাদ" তথা “বান্দা 
বলার কয়েকটি কারণ থাকতে পারে : 

১. তারা পাথরের যে সব প্রতিমা ও মূর্তির পূজা করতো, 
সে-গুলো তাদের মতই আল্লাহর মালিকানাধীন। আর যারা 

২. এ-পাথরের প্রতিমা ও মূর্তিগুলো তাদের মতই আল্লাহর 
সৃষ্টি। আর সকল সৃষ্টিই আল্লাহর বান্দা। 

৩. পাথরও তাদের ন্যায় আল্লাহর হুকুম ও আদেশের 
আওতাধীন । ৩৩২ 


* আল-কুরআন, সুরা আণরাফ : ১৯৪। 


৯. কুরতুবী, প্রাগুক্ত; ৭/৩৪২। 
325 


৪. তারা ওয়াদ, সুয়া, য়াগুছ, য়া'উক ও নসর নামের যে- 
সব সতমানুষ এবং যে সব ফেরেন্তাদের পূজা করতো, তারাও 
তাদের মতই আল্লাহর সৃষ্টি, তাঁর মালিকানাধীন ও তাঁর আদেশ ও 
নিষেধের আওতাধীন। 

উপর্যুক্ত এ কারণসমূহের মধ্য থেকে যে কারণেই তাদেরকে 
'ইবাদ' বলা হোক না কেন, এগুলো সর্বাবস্থায় তাদের মতই 
আল্লাহর বান্দা হওয়ায় কোনো অবস্থাতেই এরা আল্লাহর 
উপকার বা অপকার করতে পারে না। ইমাম কুরতুবী সৎমানুষ ও 
ফেরেস্তাদের সাথে সম্পর্কহীন পাথরের মূর্তিসূহকেই এ 
আয়াতের উদ্দেশ্য বলে নির্ধারণ করেছেন। তবে আমার মতে এ 
আয়াত দ্বারা শুধুমাত্র পাথরের মূর্তিসমূহকেই উদ্দেশ্য করা হয় নি, 
বরং এর দ্বারা পাথরের মূর্তিসহ অন্যান্য যাবতীয় মূর্তি ও 
প্রতিমাসমূহকেও উদ্দেশ্য করা হয়েছে, যেগুলোকে তারা সৎমানুষ 
ও ফেরেন্তাদেরকে কেন্দ্র করেও তেরী করেছিল। 
উপাসনা করতো? 

আমাদের মাঝে মুশরিকদের ব্যাপারে একটি সাধারণ ধারণা 
রয়েছে যে, তাদের বানানো মূর্তিগুলোর সাথে কোন সৎ মানুষ 


অথবা আল্লাহর নিকটতম কোনো জীবের সম্পর্ক নেই। তারা 
326 


মিছেমিছি জড়পদার্থ তথা গাছ ও পাথরের মূর্তি বানিয়ে সেগুলোর 
করেছেন। তবে কাফিরদের মূর্তিসমূহের ব্যাপারে কুরআনুল 
কারীমের বিভিন্ন স্থানে যে সব আয়াত বর্ণিত হয়েছে, তা নিয়ে 
গভীরভাবে চিন্তা করলে এ কথা প্রমাণিত হয় যে, তাদের প্রতিমা 
ও মূর্তিসমূহের ব্যাপারে আমাদের উক্ত ধারণা কোনো কোনো 
মূর্তির বেলায় সঠিক হলেও সকল প্রতিমা ও মূর্তির ক্ষেত্রে সঠিক 
নয়। আমরা একটু আগেই অবহিত হয়েছি যে, মুশরিকরা 
অভিহিত করেছেন। এগুলোকে বান্দা বলার কারণ সম্পর্কে আমরা 
আরো জেনেছি যে, তারা ফেরেস্তা ও জিনদের উপাসনা করার 
কারণে এগুলোকে বান্দা বলা হয়ে থাকতে পারে । এতে প্রমাণিত 
হয় যে, মুশরিকদের যাবতীয় প্রতিমা ও মুর্তিসমূহ মিছেমিছি পাথর 
সর্বস্বই ছিল না। বরং এগুলোর কোনো কোনোটি সুদূর অতীতে 
কোনো সংৎমানুষ ও ফেরেন্তাদেরকে কেন্দ্র করেই নির্মাণ করা 
হয়েছিল। উদাহরণস্বরূপ ওয়াদ্দ, সুয়া” ইয়াগুছ, ইয়া'উক ও নসর 
নামের মূর্তিসমূহের কথা বলা যায়। আমরা ইতোপূর্বে অবগত 
হয়েছি যে, এ মূর্তিগুলো পাঁচজন অলির নামে নূহ আলাইহিস 
সালাম এরও পূর্ব যুগে নির্মিত হয়েছিল। এগুলো ছাড়াও ইয়াসাফ 
ও না-ইলাহ নামের প্রতিমাদ্বয়ও মূলত দু'জন মানুষ কেন্দ্রিক ছিল। 


327 


আখেরাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশাদের জিজ্ঞাসাবাদ থেকেও 
প্রমাণিত হয় যে, মুশরিকরা তাঁদেরও পূজা করতো । সূরায়ে বনী 
ইসরাঈলের ৫৭ নং আয়াত দ্বারা জিনদের উপাসনা করার কথাও 
প্রমাণিত হয়। সর্বোপরি নিম্নে বর্ণিত আয়াতদ্বয় দ্বারাও এ সত্যই 
প্রমাণিত হয়। মহান আল্লাহ বলেন : 
253৫ ০206 চি ও 9৬ ৬০০১4 জী তি গু) 
[Aj ® ৩৮১৩৫ ৩০৫ TH 0186 ৩০১৩ ৩০ 
“যখন মুশরিকরা তাদের শরীকদের (আখেরাতে)দেখবে, 
তখন বলবে : প্রভু হে! এরাই হচ্ছে আমাদের এসব শরীক 
যাদেরকে আমরা তোমার পরিবর্তে আহ্বান করতাম। শরীকগণ 
তাদের এ কথার প্রতিবাদ করে বলবে: তোমরা মিথ্যাবাদী ।”৩৩৩ 
তারকা, আগুন ও পাথর ইত্যাদির কথা বুঝার সম্ভাবনা রয়েছে, 
তেমনি এর দ্বারা ফেরেন্তাদেরকে বুঝারও সম্ভাবনা রয়েছে। ইমাম 
কুরতুবী স্বীয় তাফসীরে এ আয়াতের ব্যাখ্যায় উভয় সম্ভাবনার 
কথাই বর্ণনা করেছেন। ফেরেস্তা ব্যতীত অন্যান্য উপাস্যদের 
আল্লাহর পক্ষে কোনো কঠিন কাজ নয়। তাই এ আয়াত দ্বারা 


* আল-কুরআন, সুরা নাহাল : ৮৬। 
328 


প্রমাণিত হয় যে, আখেরাতে যেমন সকল উপাস্যদের হাজির করা 
হবে, তেমনি সে দিন ফেরেস্তাদেরকেও হাজির করা হবে এবং 
মুশরিকরা তাদেরকে দেখে উক্ত ধরনের কথা বলবে। এতে 
প্রমাণিত হয় যে, মুশরিকরা শুধু জড়পদার্থ বা চন্দ্র ও সূর্যেরই 
মুর্তি মনে করে তাদেরও উপাসনা করতো । ২ 


৯4, ইমাম কুরত্ববী উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন : 
৬১-৩০ ও] ৩১ ৮৮০০ ভাঁ asks 95 ও Sh By এ এ 
০০ পেস্পত B20 ১১৯ ও সস ১৪৯০০ ৬ এ ও এ 
৩৪ ৩০ শি) el mtd আট ON ৩ শত aS আস আসি ৩৪ ৩ 
৩৭ 2 ৩৪৭৭ ০৮৪9৮ ০৮৪19] আশ OF ৩০ Ey পে Dl সপ 
hdl ০ Jd এ 552০৯ ও ০ ০০ ৬০০০৪ ৩৭ ৬৯০৬ 
16 ৬ ops 5০ ১ coldly ১৪০৩০ ০৬] অত ashe 
Sf ১৪১ ০৮ ১৪৭৪ US উআ। 95৬ ০১৪৯ এ০ IG ৬৪০ 5 ৩৪ 
শি] ০৪] ভা 3৯১৩০] 4520 শি! 9 ৮65 এ llr এ 
nl 3১ DT ০৪৩ 0 6 base ৩ আও ৪০০ ভা এ DN 
SAL 05) ৩501 ২০৪ ৪১ ৪ AES ৬৮ PUAN dl 9৪ ৬১৬৯ 
2৯১-৬০ ৩০] ISIS ৬3৬ 


আল-কুরত্ববী, আবু অব্দুল্লাহ মুহাম্মদ ইবন আহমদ, প্রাগুক্ত; ১০/১৬৩। 
329 


অপর আয়াতে মহান আল্লাহ বলেন : 
১৩০ চে 26 ৫১ এ 3১5 ৩৪ 3524 UF FAL চিট ) 
2 এতে এতেও ৩৫ ৩:০৩ UES 080155 & 7 গু 
919৬ 511৯ ৬০ 539 6 ০৪5 FO ও ৩১১৩ 
DA ৭:৩৪] OES 
“সে দিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা 
আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করতো তাদেরকে, সে দিন 
তিনি উপাস্যদেরকে বলবেন: তোমরাই কি আমার এই 
বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে, না তারা নিজেরাই পথভ্রষ্ট 
হয়েছিল? তারা বলবে : আপনি পবিত্র, আমাদের পক্ষে আপনার 
পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করা কোনভাবেই সম্ভবপর 
ছিল না; তবে তাদের পথভ্রষ্ট হওয়ার কারণ হলো : আপনিই তো 
তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগসম্তার দিয়েছিলেন, 
ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল এবং তারা ছিল 
ধ্বংসপ্রাপ্ত জাতি ।”৩৩৫ 
এ আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সে সময়ের 
মুশরিকরা শুধু জড়পদার্থের মূর্তি বানিয়েই সেগুলোর পূজা করতো 
না। বরং তাদের অনেক মূর্তির পিছনে অতীতের জানা বা অজানা 


* আল-কুরআন, সূরা ফুরকান : ১৬-১৭। 
330 


কোনো মানুষ ও ফেরেন্তার সম্পর্ক ছিল। সে জন্যই ইমাম ইবনে 
জারীর ত্ববারী এ আয়াতের অর্থ বর্ণনা প্রসঙ্গে বলেন: 
১৪০২৬ cL ৩৯১৪০ Ns ০৬ ৯9৯০১ ds Jy] 
[১8419 ০১31923১৬০4 ৩১১ ০৭ ৩১০ ৬৪ ৩৩১৭ 

“মহান আল্লাহ বলেন: যেদিন আমি আখেরাতে অবিশ্বাসী 
প্রতিমা পূজকদের এবং আল্লাহকে ব্যতীত তারা যে সব ফেরেস্তা, 
মানুষ ও জিনদের উপাসনা করতো তাদেরকে একত্রিত 
করবো... ।”৩৩৬ এ ছাড়াও উপরে বর্ণিত আখেরাতে আল্লাহর পক্ষ 
থেকে ফেরেস্তাদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত আয়াত থেকেও এ-কথা 
সুস্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, কিছু লোকেরা ফেরেস্তাদেরও 
উপাসনা করতো। আর সে কারণেই আল্লাহ ফেরেস্তাদেরকে সে 
লোকদের দ্বারা তাদের উপাসনা করার কারণ সম্পর্কে 
জিজ্ঞাসাবাদ করবেন। 

উল্লেখ্য যে, আখেরাতে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত এ সব আয়াত 
হতে পারে, তেমনি এ সবের উদ্দেশ্য সে সময়ের আরবের খ্রিষ্টান 
ও ইয়াহুদীরাও হতে পারে; কেননা, সে সময়ের অনেক খ্রিষ্টান 


১ ইবনে জারীর আত্‌ ত্বাবারী, প্রাগুক্ত; ১৮/১৮৯। 
331 


বানিয়ে পূজা করতো। তাদের মধ্যকার সতমানুষদের কবরে গির্জা 
ও মূর্তি বানিয়ে সেখানে তাদের আরাধনা করতো । অনুরূপভাবে 
করে তাঁর উপাসনা করতো। 
আরব জনপদে প্রচলিত শিকী কর্মকাণ্ড : 
আমরা আরব জনগণকে বিশেষ করে কুরায়শদেরকে 
মুশরিক বলে জানি; কিন্তু তাদের শিকী কর্মকাণ্ড কী ছিল, তা 
বিস্তারিতভাবে আমাদের অনেকেরই জানা নেই। সে জন্য নিম্নে 
তাদের শিকী কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা প্রদান করা হলো। 
আমরা যখন তাদের শিকী কর্মকাণ্ড জানার জন্য কুরআন ও 
হাদীসের শরণাপন্ন হই, তখন তাদের শির্ককে শির্ক আকবারের 
চার প্রকারের মধ্যেই বিভক্ত দেখতে পাই। সে জন্য তাদের 
শির্কগুলোকে শির্কে আকবারের প্রকার অনুযায়ী সাজিয়ে বর্ণনা 
করা হলো। 
কুরায়শ ও ‘আরবদের জ্ঞানগত শিকী কর্ম 
কাহিনদের কাছে ভাগ্য জানার জন্য যাওয়া : তৎকালের আরবের 
জনগণ কাহিন (7)15170)৩০ বা (গণক), আররাফ (Fortune 


১, কাহিন বলা হয় সে ব্যক্তিকে যে গোপন তথ্যাদি ও ভবিষ্যৎ সম্পর্কে 


জানার দাবী করে এবং সে অনুযায়ী ভবিষ্যতে কার ভাগ্যে কী ঘটবে, সে 
332 


(০1101) জ্যোতির্বিদদের (/১৪00198০7)১৯ কথায় বিশ্বাস 
করতো এ ধারণার ভিত্তিতে যে, এরা গায়েব সম্পর্কে কম-বেশী 
জ্ঞান রাখে । সে জন্য তারা যা বলে তা অনেকটা সত্য হয়ে থাকে। 
এরা সবাই মানুষের ভাগ্য ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কে মন্তব্য 
করতো, শরয়ী দৃষ্টিতে কারো ব্যাপারে অদৃশ্য সম্পর্কে অবহিত 
থাকার ধারণা করা শির্ক। সে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এদের কাছে যাওয়া ও তাদের কথায় বিশ্বাস করা 
থেকে মুমিনদের বারণ করে বলেন : 


সম্পর্কে জনগণকে আগাম সংবাদও দিয়ে থাকে। দেখুন : আল-জুরজানী, 
প্রাগুক্ত; পৃ. ১৮৩; সফিয়্যুর রহমান মুবারকপুরী আরেকটু বাড়িয়ে বলেন : 
“এদের কেউ কেউ দাবী করে যে, তাদের আনুগত্যকারী একটি জিন 
রয়েছে, আর সে জিনই তাদেরকে গোপন খবরাদি সরবরাহ করে।” দেখুন 
: সফিয়্যুর রহমান আল-মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৮। 

৯, আর-রাফ : এ ব্যক্তিও একধরনের গণক ৷ কাউকে জিজ্ঞাসাবাদ বা কারো 
কোন কাজ বা অবস্থা থেকে আগাম কিছু বিষয়াদি ও কারণ জানার মাধ্যমে 
গোপন জিনিষের স্থান সম্পর্কে নির্দেশনা প্রদান করে। দেখুন : সফিয়্যুর 
রহমান আল-যুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৮। 

৯*, “মুনাজ্জিম’ বলা হয় সে ব্যক্তিকে, যে তারকারাজির গতিবিধি ও স্থানসমূহ 
লক্ষ্য করে এর মাধ্যমে সে ভবিষ্যতে জগতের অবস্থাদি ও ঘটনা প্রবাহ 
সম্পর্কে জানতে চায়। দেখুন : মুল্লাহ “আলী আল-কারী, মিরক্কাতুল 
মাফাতীহ; (মুলতান : মাকতাবাহ ইমদাদিয়্যাহ, সংস্করণ বিহীন, সন বিহীন), 


২/২, ৩। 
333 


রে 
£ 


৫ এ 59) 
“যে ব্যক্তি কোন কাহিন তথা গণক অথবা ভবিষ্যত বক্তার 
কাছে গেল এবং সে-যা বলে তা বিশ্বাস করলো, সে মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে তার 
সাথে কুফরী করলো।”৩৪০ 
জ্যোতির্বিদদের সম্পর্কে তিনি বলেন : 
(319 US Al 95 8৪ 0801 ell 355 এ I 
“যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা অর্জন করলো সে যেন জাদু বিদ্যার 
একটি অংশ সম্পর্কে জ্ঞানার্জন করলো, যে যত বেশী জানলো সে 
তত বেশী জাদু বিদ্যা অর্জন করলো।”০১ 
সে সময়ের কাহিনরা ছিল জিন সাধক। জিনের 
সহযোগিতায়ই তারা মানুষের ভাগ্য ও অদৃশ্যে সংঘটিত হওয়া 
বিষয়াদি সম্পর্কে কথা বলতো। জিনরা উধ্বাকাশে যেয়ে 
ফেরেশতাদের কথোপকথন শুনার জন্য ওৎ পেতে বসে থাকতো। 
কখনও একটি কথা শুনলে এর সাথে একশ”টি মিথ্যা কথা 


(১42 EG 722 lI 18455 


১৪, ইমাম আহমদ, প্রাগুক্ত; ২/৪০৮, ৪২৯, ৪৭৬। 
১1, আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুত ত্বিব, বাব : তারকারাজী সম্পর্কে রাসূল যা 
বলেন; ৪/২২৬। 
334 


মিশিয়ে তাদের বন্ধু কাহিনের কাছে এসে বলতো ।*২ এভাবে 
জিনদের সহযোগিতায় তারা পার্থিব দিক দিয়ে উপকৃত হতো। 
আর জিনরা সাধারণ জনমনে কাহিনদের ব্যাপারে অদৃশ্য সম্পর্কে 
উপকার হিসেবে গণ্য করতো। জিনরা যে ফেরেশতাদের কথা 
শুনার জন্য উধ্্বাকাশে যেতো সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন- 
জিনেরা বলে : 
2455 SC © Cis ant CS SEY ভু না এএ ৪ 
AIL 915০ 3৩5 4 IE I 583 SSE এ Ee 
[* 
“আমরা আকাশ পর্যবেক্ষণ করে তা কঠোর প্রহরী ও 
উন্কাপিন্ড দ্বারা পরিপূর্ণ দেখতে পেয়েছি। আমরা আকাশের বিভিন্ন 
ঘাঁটিতে সংবাদ শ্রবণার্থে বসতাম। এখন কেউ সংবাদ শুনলে সে 
জ্বলন্ত উক্কাপিন্ডকে ওৎ পেতে থাকতে দেখে ।”৩৪৩ 


% ইবনে কাছীর, তাফসীরুল ক্কুরআনিল 'আযীম; ২/৫৬৮। 


*?, আল-কুরআন, সূরা জিন : ৯, ১০। 
335 


কাহিন ও জিনদের পরস্পরের দ্বারা উপকৃত হওয়া ও 
আখেরাতে তাদের কী পরিণতি হবে সে সম্পর্কে আল্লাহ বলেন : 
74৬ SAY 351০5 উক্ত লি অজ BAL E55 ৯ 
৩ এ এ ওরা এড ৪ ওত ভন SS রী ও 
€ 81245 SS এ IHL 5 ২ ৪4৪1৪ এ 

[১:০০] 

“যে দিন আমি সকলকে একত্রিত করবো, সেদিন 
জিনদেরকে লক্ষ্য করে বলবো : হে জিনসকল শুনো : তোমরা 
মানুষদের দ্বারা অতিমাত্রায় উপকৃত হয়েছো, (তখন) তাদের মানুষ 
বন্ধু কোহিনরা) বলবে : হে আমাদের প্রতিপালক! আমরা 
পরস্পরের দ্বারা উপকৃত হয়েছি, আমাদের জন্য আপনি যে সময় 
নির্ধারণ করে রেখেছিলেন, আমরা সে সময়ের শেষ প্রান্তে পৌঁছে 
গেছি। তাদের এ কথার জবাবে আল্লাহ বলবেন : জাহান্নামই 
তোমাদের চিরস্থায়ী আবাস স্থল, তবে আল্লাহ যা ইচ্ছা করেন, 
নিশ্চয় তোমার প্রতিপালক খুবই বিজ্ঞ ও ত্ভানী।”০৪৪ 


কুরায়শ ও আরবদের পরিচালনাগত শিকী কর্ম : 


4 আল-কুরআন, সূরা আন'আম : ১২৮। শেখ আব্দুর রহমান ইবন হাসান 
আলুশ্‌ শায়খ, ফতহুল মাজীদ; (লাহুর : আনসারুস সুন্নাতিল মৃহাম্মদিয়্যাহ, 


সংস্করণ বিহীন, সন বিহীন), পৃ. ২৯৮। 
336 


দেবতারা আল্লাহর নিকটবর্তী করে দিতে সক্ষম : তারা মনে 
করতো যে, ওয়াদ, সুয়া' ও অন্যান্য আউলিয়া ও ফেরেন্তাদের 
নামে নির্মিত লাত, উজ্জা ও মানাত নামের মূর্তি সমূহের আল্লাহর 
নিকটে অনেক মর্যাদা ও সম্মান রয়েছে, তারা তাদের সে মর্যাদার 
মাধ্যমে তাদের ভক্তদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিতে 
সক্ষম। সে জন্যই শরীর ও অন্তরের সাথে সম্পর্কিত বিভিন্ন 
উপাসনার মাধ্যমে তারা সে সব দেবতাদের সন্তুষ্টি অর্জন করে 
আল্লাহর নিকটবর্তী হতে চাইতো। মূর্তির উপাসনার পিছনে এটাই 
যে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সে সম্পর্কে তারা স্পষ্ট করেই 
বলতো : 

[:১০)0] ধরা) 40415588311 ৩) 
কেবল সে উদ্দেশ্যেই আমরা তাদের উপাসনা করি ।”৩১ৎ তারা 
যেহেতু আখেরাতে বিশ্বাসী ছিল না, সেহেতু দেবতাদের মাধ্যমে 
আল্লাহর নিকটবর্তী হতে পেরে আল্লাহর পক্ষ থেকে পার্থিব 
আরাম, আয়েশ ও সুখ, শান্তি লাভ করাই ছিল তাদের মূল 
উদ্দেশ্য। 


* আল-কুরআন, সূরা যুমার : ৩। 
337 


তারা আউলিয়াদের নামে নির্মিত মূর্তি ও অন্যান্য দেবতাদের 
ব্যাপারে এ ধারণা পোষণ করতো যে, আল্লাহর সাথে এদের যে 
সম্পর্ক রয়েছে এবং তাঁর দরবারে এদের যে মর্যাদা ও সম্মান 
রয়েছে, সে সবের বদৌলতে তারা আল্লাহর দরবারে শাফা*আত 
করে তাদের ভক্তদের পার্থিব কল্যাণ এনে দিতে এবং অকল্যাণ 
দূর করতে সক্ষম। তারা যে এমন ধারণা পোষণ করতো সে 
সম্পর্কে মহান আল্লাহ বলেন : 

DM: এর Ss ULL IS ৩১৯55) 

“তারা বলতো; এরা (দেবতারা) আল্লাহর কাছে আমাদের 

আর এ-ধারণার ভিত্তিতেই তারা দেবতাদেরকে আহ্বান করে 
সেগুলোর নিকট তাদের বিভিন্ন আবেদন ও নিবেদন করতো। 
দেবতার নিকট থেকে ভাগ্য যাচাই করা : 

কোথাও যাওয়া বা কোনো গুরুত্বপূর্ণ কর্ম করার পূর্বে তারা 
হুবল দেবতার নিকটে রাখা ভাগ্য নির্ধারক তীর দ্বারা ভাগ্য পরীক্ষা 
করে নিতো। ‘কাজ কর’ এ মর্মে লিখিত তীর উঠলে এতে তারা 


৮ আল-কুরআন, সুরা ইউনুস : ১৮। 
338 


দেবতার অনুমতি রয়েছে বলে মনে করতো । তাদের এ কর্মসহ 
আরো কিছু কর্মের সমালোচনা প্রসঙ্গে বলা হয়েছে : 
€ 55:51 25 ৩০ 3 BN ০০৭ এট একলা এ) 
[৭:51] 
“নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ 
শয়তানের অপবিত্র কার্য বৈ আর কিছু নয়।”*৭ 
পৃথিবীর ঘটনা প্রবাহে নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করা : 
পৃথিবীর ঘটনা প্রবাহে তারা নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করতো। 
কোন কোন তারকার প্রভাবে বৃষ্টি হতো বলেও বিশ্বাস করতো। ১” 
হাদীসে কুদসীতে এ-জাতীয় বিশ্বাসকে কুফরী বিশ্বাস বলে 
(৫১৫১ ৩৪৯০ (3586 4355 ৫ ৫ £2 ৩০৮০ JE 2) 
4... যে বলে অমুক অমুক তারকা উদিত বা অস্ত যাওয়ার ফলে 
বৃষ্টি হয়েছে, সে আমার সাথে কুফরী করলো এবং তারকার 
প্রভাবের প্রতি বিশ্বাসী হলো ।”৩৪৯ 


*/ আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ :৯০। 
১, মুহাম্মদ ইবন আব্দুল ওয়াহহাব, মাসাইলুল জাহিলিয়্যাহ; (মদীনা : মাতাবিউ 
জামে'আতিল ইসলামিয়্যাহ, সংস্করণ বিহীন, ১৩৯৬হিজরী), পৃ১২৮। 


১4, ৬১ নং টীকা দ্ৰষ্টব্য । 
339 


ধর্মীয় বিশেষজ্ঞদেরকে প্রতিপালকের বৈশিষ্ট্য দান করা: 

তৎকালের ইয়াহুদী ও খরিষ্টানরা তাদের ধর্মীয় আহবার ও 
রুহবানদেরকে হালাল ও হারাম নির্বাচনকারী বানিয়ে নিয়েছিল। 
তারা কোনো বস্তুকে হালাল বা হারাম বললে তারা সে বস্তুকে তা- 
ই জ্ঞান করতো। তাদের কিতাবাদিতে সে বস্তুটির বিধান তাদের 
কথার বিপরীত লেখা থাকলেও তারা সে লেখার প্রতি কোন 
কর্ণপাত করতো না। আল্লাহ তা'আলা তাদের এ জাতীয় কর্মের 
সমালোচনা করে বলেন : 

[”):229০]1] ধ্এ ১9১ ৩2 টা ৮8:৯১ 8061 চা) 

“ইয়াহুদী ও খ্রিষ্টানরা তাদের ধর্মগুরুদেরকে আল্লাহ 
তা'আলার বদলে অসংখ্য প্রতিপালক বানিয়ে নিয়েছিল ।”৫ 
কোন কোন রোগ নিজ থেকে সংক্রমিত হয় বলে বিশ্বাস করা: 

দাদ, একজিমা ও প্লেগ ইত্যাদি রোগ আল্লাহর ইচ্ছার বাইরে 
নিজ থেকে অন্যের গায়ে সংক্রমিত হয়ে থাকে বলে তারা বিশ্বাস 
করতো । অনুরূপভাবে কোথাও যাওয়ার সময় পথিমধ্যে সামনে 
দিয়ে কোনো পাখি বা বন্য হরিণ বাম দিক থেকে ডান দিকে 
গেলে এটাকে তারা যাত্রা শুভ বলে মনে করতো, আর ডান দিক 
থেকে বাম দিকে গেলে এটাকে যাত্রা অশুভ বলে মনে করতো। 


* আল-কুরআন, সূরা তাওবাহ : ৩১। 
340 


এমনিভাবে রাতের বেলা গাছের ডালে বা ঘরের উপরে বসে পেঁচা 
অথবা নাম না জানা কোনো পাখি আওয়াজ করলে এটাকেও তারা 
অশুভ লক্ষণ বলে মনে করতো। তাদের এ জাতীয় শিকী 
ওয়াসাল্লাম বলেন: 
65 95675 3 9১6 ৩) 

“আল্লাহ তা'আলার ইচ্ছার বাইরে কোনো রোগ নিজ থেকে 
অন্যত্র সংক্রমিত হয় না, কোনো পাখিও কারো ভাগ্যের মঙ্গল 
অমঙ্গল জেনে ডানে বা বামে উড়ে যায় না, পেঁচা বা নাম না জানা 
কোনো পাখি গাছের ডালে বা কারো ঘরের উপর বসে রাতের 
বেলায় ডাকলে তাতে কোন অমঙ্গল নেই ।”৩৫১ 
আরব জনপদে প্রচলিত উপাসনাগত শিকী কর্ম : 
চন্দ্র ও সূর্যকে সেজদা করা : 

তারা অন্যান্য দেবতাদের পাশাপাশি চন্দ্র ও সূর্যকেও তাদের 
দেবতা হিসেবে মনে করতো এবং তাদের সেজদা করতো। 


২, ইবনে হাজার আল-আস-কালানী, ফতহুল বারী বিশরহিল বুখারী; 
কিতাবুত্তিব, বাব : কুষ্ঠরোগের বিবরণ, ১/১৫৮; মুসলিম, প্রাগুক্ত; ৪/১৭৪৩; 


ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রাগুক্ত; ১/১৭৪। 
341 


আল্লাহ মুশরিক ও মুসলিম নির্বিশেষে সকলের জন্য এদের 
সেজদা করতে নিষেধ করে বলেন : 
০০০০] ₹ 95 ওযা এ Ll AH Ys ০০:৪৪ 93) 
[YY 
“সূর্য ও চন্দ্রকে সেজদা করোনা, সেজদা করো কেবল সেই 
আল্লাহকে যিনি এদের সৃষ্টি করেছেন।”*২ 
সূর্যের উপাসনা ও এর উপাসকদের উপাসনার সাথে যাতে 
আল্লাহর উপাসনার কোনরূপ সাদৃশ্য না হয় সে জন্য রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত 
আদায় করতে মুসলিমদের নিষেধ করেছেন। 
তারা বিভিন্ন গৃহ ও দেবতাদের সাথে সংশ্লিষ্ট স্থানসমূহকে 
কা'বা শরীফ ও এর প্রাঙ্গণের ন্যায় পবিত্র, বরকতময় ও শরীফ 
মনে করতো। সে জন্য পুণ্যার্জন, পবিত্রতা অর্জন ও দেবতাদের 
নিকটবর্তী হওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে 
তারা কা'বা শরীফের ন্যায় সে সব গৃহ ও দেবতাদেরকে দূর- 
দূরান্ত থেকে যিয়ারত করতে যেতো। মহান আল্লাহ তাদের 
অন্যান্য সকল গৃহ ও স্থানসমূহের পবিত্রতা বাতিল পূর্বক পবিত্রতা, 


*% আল-কুরআন, সূরা ফুসসিলাত : ৩৭। 
342 


পৃণ্যার্জন ও তাঁর নৈকট্য লাভের জন্য সাধারণ উপাসনাদির 
পাশাপাশি যিয়ারতের জন্য শুধুমাত্র কা'বা শরীফের যিয়ারতের 
বিষয়টিকে যথারীতি বহাল রেখে এর সাথে অতিরিক্ত হিসেবে 
মসজিদে নববী ও মসজিদে আকসা যিয়ারতে যাওয়ার অনুমোদন 
দান করেন এবং কেবলমাত্র সামর্থ্যবানদের উপরেই কা'বা গৃহের 
[৭৭ :৩1০০ MOL SELL ০০ dle এ 445) 
“যারা কা'বা শরীফ যিয়ারতে যাওয়ার সামর্থ্য রাখে তাদের 
উপর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তা যিয়ারতে যাওয়া 
ফরয ৮৩৩ 
কোনো মুসলিম যাতে পুণ্যার্জন, পবিত্রতা ও আল্লাহর নৈকট্য 
লাভের উদ্দেশ্যে উক্ত এ তিন মসজিদ ব্যতীত অন্য কোনো 
মসজিদ বা অপর কোনো স্থানে দূর-দূরান্ত থেকে সফর করে না 
যায়, সে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
581 Sadly 3 Gags এ BSG এ 91491 SY 
এনে 


* আল-কুরআন, সূরা আলে ইমরান : ৯৭। 
343 


“(পুণ্যার্জনের জন্য) তিন মসজিদ ব্যতীত অপর কোথাও 
সফর করা বৈধ নয়: (সেই মসজিদ তিনটি হচ্ছে:) আমার 
মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে আকসা ।”৫৪ 

তারা তাদের তৈরী গৃহ, পবিত্র স্থান ও দেবতাদের শরীফ 
মনে করে এর চার পার্খে কা'বা শরীফের ন্যায় ত্বওয়াফ 
করতো।*** মহান আল্লাহ তাদের অন্যান্য সব কিছুর ত্বওয়াফ 
বাতিল করে দিয়ে কেবলমাত্র কা'বা শরীফের ত্বওয়াফ করাকে 
যথারীতি বহাল রেখে বলেন : 


[৫৭:-]€ লনা ডি 99545 


২, মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল হজ্জ, বাব নং ৭৪, হাদীস নং ১৩৩৯; ২/৯৭৫; 
ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রাগুক্ত; ২/১৩৪। এ তিন মসজিদ ছাড়া 
পৃথিবীর সকল মসজিদই আল্লাহর গৃহ হওয়া সত্বেও যদি পুণ্যার্জনের 
উদ্দেশ্যে অপর কোন মসজিদে দূর থেকে ভ্রমণ করে যাওয়া বৈধ না হয়, 
তবে দূর-দূরান্তে অবস্থিত কোন পীর বা আউলিয়াদের মাযারে পুণ্যার্জনের 
জন্য ভ্রমণ করে যাওয়া কোন ভাবেই বৈধ হতে পারে না।- লেখক। 

১, কুরাইশগণ কা'বা গৃহের চার পার্শ্বে ত্বওয়াফ করার সময় বলতো : 

৪৩ ০৬৪৩ oly gl BSL LE SAN এআ ৮০৪ ৪০৪৪ ০১৪ 
লাত, উষ্যা ও তৃতীয় মানাত নামের দেবতা, তারা অত্যন্ত শক্তিধর, তাদের 
শাফা'আত কামনা করা যায়।” দেখুন : ড. হাসান ইব্রাহীম হাসান, প্রাগুক্ত; 


পৃ. ৬২। 
344 


“তারা যেন প্রাচীন পবিত্র গৃহের ত্বওয়াফ করে।”*৫৬ 
দেবতাদের পার্শ্বে অবস্থান করা (১৬০২ ১২০ ১১০) : 
তারা দেবতাদের সন্তুষ্টি ও নিজেদের মানসিক প্রশান্তি 
লাভের জন্য নূহ আলাইহিস সালাম-এর জাতির লোকদের ন্যায় 
দেবতাদের পার্শ্বে বসে সময় কাটাতো। দেবতাদের পার্শ্বে এভাবে 
অবস্থান গ্রহণের ব্যাপারে আমাদের আদি পিতা ইব্রাহীম 
আলাইহিস সালাম-এর জাতির লোকেরাও অভ্যস্ত ছিল। 
কুরাইশগণ ইব্রাহীম আলাইহিস সালাম এর ধর্মের অনুসারী বলে 
দাবীদার হওয়াতে এ জাতীয় অবস্থানের ফলে ইব্রাহীম আলাইহিস 
সালাম তাঁর জাতির লোকদেরকে যা বলে তিরস্কার করেছিলেন, 
তা বর্ণনা করার মাধ্যমে মহান আল্লাহ তাদের এ অবস্থানের 
সমালোচনা করেন। ইব্রাহীম আলাইহিস সালাম তাঁর পিতা ও 
জাতির লোকদের বলেছিলেন : 
[০৫:৬১] © SSE এ এ ভ্ো 095৮৬) 
“এ মূর্তিগুলো কী, যাদের পার্শ্বে তোমরা অবস্থান গ্রহণ 
করো।”%৭ উল্লেখ্য যে, আল্লাহর তা'আলার সন্তুষ্টি বিধানের 
উদ্দেশ্যে কিছু দিন নির্জনে একাগ্রচিন্তে অবস্থান করে আল্লাহ 


+ আল-কুরআন, সুরা হাজ্জ : ২৯। 
*/ আল-কুরআন, সুরা আম্বিয়া : ৫২। 
345 


তা'আলার যিকির ও ধ্যান করা একটি উত্তম কাজ। ইসলামী 
পরিভাষায় এ কাজকে এ'তেকাফ (৮:০!) বলা হয়। তবে 
ইসলামে বৈরাগ্যপনা স্বীকৃত নয় বলে এ কাজটি শুধুমাত্র রমাযান 
মাসের শেষ দশ দিনে মসজিদে করার বিধান রয়েছে। কোন 
কবর, মাযার বা দরগাহে রমাযান মাসে বা অন্য সময়েও তা করা 
বৈধ নয়। ৩৫৮ 
দেবতাদের নিকট প্রার্থনা করা : 

তারা পার্থিব কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের জন্য 
সরাসরি আল্লাহর নিকট তা প্রার্থনা না করে লাত, উয্যা ও 
মানাতের নিকট প্রার্থনা করতো এবং তারা আল্লাহর নিকট থেকে 
শাফা'আত করে তা এনে দিতে পারে বলে মনে করতো । মুসলিম 
ও মুশরিক নির্বিশেষে কেউ যাতে প্রার্থনা করার জন্য অন্য কারো 
শরণাপন্ন না হয় সে জন্য আল্লাহ তা'আলা বলেন : 
9৩5 ৩৬৪ SEG জী ও] ৬০ এত ডিও ক ৩৬ 

[7:৯৮] © ৩৮৪1৬ ৩৮৯৩৪ 


১, তবে এ উপাসনা কোন কবর, মাযার, দরবার, দরগাহ বা মানুষের দ্বারা 
গৃহীত কোনো পবিত্র স্থানে আল্লাহর উদ্দেশ্যে করা বেদ"আত। এর মাধ্যমে 
কবরস্থ অলির দৃষ্টি আকর্ষণ করে তাঁর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন 


করতে চাইলে তাতে শির্ক হবে।- লেখক 
346 


“তোমরা আমাকে আহ্বান কর, আমি তোমাদের আহ্বানে 
জবাব দেব। যারা (আহ্বানগত) আমার উপাসনা থেকে মুখ 
ফিরাবে, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে ।”*৯ 
দেবতাদের উদ্দেশ্যে হাদিয়া ও মানত দেওয়া : 

তারা দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য তাদের উদ্দেশ্যে 
বিভিন্ন রকমের বস্তু হাদিয়া ও মানত দিত। মানতের জন্তরসমূহ 
প্রতিমাদের উপর যবাই করে এর মাংস ভাগাভাগি করে নিতো। 
আল্লাহ তাদের এ জাতীয় মাংস হারাম করে দিয়ে বলেন : 

[Yr 5SU ৩-৩ 4০১৩) 

“যে জন্তু যজ্ঞবেদীতে (পাথরের প্রতিমার উপর) যবাই করা 
হয় (তা তোমাদের জন্য হারাম করা হয়েছে)।”১*০ 

এ ছাড়াও দেবতাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে তারা কোনো 
কোনো খাদ্য ও পানীয় দ্রব্যাদি এবং ক্ষেত ও চতুষ্পদ জন্ততে 
দেবতাদের অংশ নির্ধারণ করতো। তাদের এ জাতীয় কর্মের 
সমালোচনাপূর্বক আল্লাহ তা'আলা বলেন, 

(৮55 4015 চি ০০৪ ASL S54 ৬৪ 05 সি) 
[17:৮১] (EY 15 


% আল-কুরআন, সুরা গাফির : ৬০। 


*% আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ : ৩। 
347 


“আল্লাহ যে সব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন, 
সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে, 
অতঃপর নিজ ধারণা অনুসারে বলে: এটা আল্লাহর এবং এটা 
আমাদের অংশীদারদের ৷”** 

তাদের এ জাতীয় কর্মের সমালোচনা প্রসঙ্গে মহান আল্লাহ 
আরো বলেন, 
পেট 5 চে ৩৪ এ এ তি 4255 2S ক তি 
tM le গস পুতি A তন 5284 NY চি ৪০১4৮ ৬০০০ 

[NYA 

“তারা বলে- এ সব চতুষ্পদ জন্তু, শস্যক্ষেত্র ও নিষিদ্ধ 
বস্তুসমূহ তাদের ধারণামতে আমরা যাকে ইচ্ছা করি কেবল সে 
ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না। আর কিছু সংখ্যক চতুষ্পদ 
জন্তর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু সংখ্যক 
চতুষ্পদ জন্তুর উপর তারা ভ্রান্ত ধারণাবশত আল্লাহর নাম উচ্চারণ 
করে না।”৩৬২ 


* আল-কুরআন, সূরা আন'আম : ১৩৬। 
+ আল-কুরআন, সুরা আন“আম : ১৩৮। 
348 


বরকত হাসিলের জন্য দেবতাদের গায়ে হাত বুলানো : 

তারা বরকত ও কল্যাণ হাসিলের জন্য মূর্তির গায়ে হাত 
বুলাতো। কোথাও সফরে যাওয়ার পূর্বে ঘর থেকে বের হওয়ার 
সময় তাদের সর্বশেষ কাজই হতো মূর্তির গায়ে হাত বুলানো এবং 
সফর শেষে বাড়ী ফিরলে ঘরে প্রবেশ করে প্রথম কাজই হতো 
মূর্তির গায়ে হাত বুলানো। তাদের এ জাতীয় বরকত হাসিলের 
কর্ম নিষিদ্ধ করে দিয়ে কেবল কা'বা শরীফের ডান পার্শ্ব, কৃষ্ণ 
পাথর (১.৬ 24) ও কা'বা শরীফের দরজা থেকে হাত্বীম পর্যন্ত 
দেয়ালকে বরকত হাসিলের জন্য স্পর্শ বা চুম্বন করার অনুমতি 
প্রদান করা হয় ৯১। যার প্রমাণ পূর্বে বর্ণিত হয়েছে। 
অন্তরের উপাসনার ক্ষেত্রে তাদের শির্ক : 
দেবতাদেরকে আল্লাহর ন্যায় ভালবাসতো। আল্লাহকে ভালবেসে 
তাদেরও উপাসনা করতো । তাদের এমন ভালোবাসার প্রতি ইঙ্গিত 
করেই মহান আল্লাহ বলেন, 


১ আমরা আগেই জেনেছি যে কৃষ্ণ পাথর ও কাবার ডান পার্শ্ব ব্যতীত আর 


কোনো অংশ ধরা বা ছোয়ার ব্যাপারে সহীহ হাদীস নেই। [সম্পাদক] 
349 


SAN BCLS 165 ডিও HT ০১১ ০৪ ২৯6০ A ০) 
[১7৩ 
“মানুষের মাঝে এমনও কিছু লোক রয়েছে যারা আল্লাহর 
অনেক সমকক্ষ নির্ধারণ করে, তাদেরকে আল্লাহর ভালোবাসার 
মতই ভালবাসে ।”৩৬৪ 
দেবতাদের অনিষ্টের গোপন ভয় করা : 
তারা মনে করতো যে, তাদের দেবতাদের কেউ বেআদবী 
করলে বা তাদের সমালোচনা করলে দেবতারা সংশ্লিষ্ট ব্যক্তির যে 
কোন অনিষ্ট সাধন করতে সক্ষম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের দেবতা ও মূর্তিসমূহের সমালোচনা করার ফলে 
তাঁকেও তারা তাদের দেবতাদের অনিষ্টের গোপন ভয় দেখাতো। 
এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, 
[7:০0] (3593 ৩৪ ৩6 ৩3৯০০) 
“আল্লাহ ব্যতীত তাদের যে সব দেবতা রয়েছে, তারা 
তোমাকে সে সবের অনিষ্টের ভয় প্রদর্শন করে ।”১৬ 


** আল-কুরআন, সূরা আন'আম : ২৭। 


** আল-কুরআন, সূরা যুমার : ৩৬। 
350 


বিপদে দেবতাদের শরণাপন্ন হওয়া : 

ইহকালীন প্রয়োজন বা বিপদাপদ দূরীকরণের জন্য তারা 
তাদের দেবতাদের শরণাপন্ন হতো। আল্লাহর কল্যাণ তাঁর নিকট 
সরাসরি না চেয়ে নিজেদের অক্ষমতা দেবতাদের কাছে পেশ 
করে, তাদের নিকট অনুনয় বিনয় করে তাদের মাধ্যমে আল্লাহর 
অনুকম্পা ও কল্যাণ লাভ করতে চাইতো। আল্লাহর দয়া ও 
নিকটে তাঁর দয়া কামনা প্রসঙ্গে আল্লাহ বলেন, 

[০:০১] CLA 143) Isls 9 

“তোমরা তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তিত হও 
এবং তাঁরই নিকট আত্মসমর্পণ কর।”৬৬ 
বিপদে দেবতাদেরকে আশ্রয়স্থল হিসাবে মনে করা : 

কোন বিপদ হলে বা কোন অকল্যাণ পেয়ে বসলে তারা 
হিসেবে মনে করতো । আল্লাহর এ জগতে তিনি ব্যতীত মানুষের 
জন্য অপর কোন আশ্রয় স্থল নেই; সে জন্য তিনি তাঁর রাসূলকে 
দিয়ে এ ঘোষণা দিতে বলেন : 


** আল-কুরআন, সুরা যুমার : ৫৪। 
351 


৩] ৪5495 ৩০ 1৬6 AS ও এ ৩৬) 
[ৰ 
“আপনি তাদের বলুন: আল্লাহ তা'আলার পাকড়াও থেকে 
আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি 
অপর কোন আশ্রয়স্থলও পাব না।”৩৬* 
দেবতাদের উপর ভরসা করা : 
তারা বিভিন্ন প্রয়োজন পূরণে তাদের দেবতাদের উপর ভরসা 
করতো । তাই মহান আল্লাহ বলেন : 
[vv SU © 352821৫৩185 এ এরি) 
“যদি তোমরা মু'মিন হয়ে থাকো, তা হলে একমাত্র আল্লাহর 
উপরেই ভরসা করো ।”৬৮ 


আরব জনপদে প্রচলিত অভ্যাসগত শির্ক : 


দেব-দেবীদের নামে শপথ করা : 

কোন কোন দেব-দেবীদের নামকে তারা বরকতময় ও 
সম্মানিত মনে করতো। তাদের নামে মিথ্যা শপথ করলে 
শপথকারীর পরিবার ও সহায় সম্পদে ক্ষতি হবার সমূহ আশঙ্কা 


%% আল-কুরআন, সুরা জিন : ২২, ২৩। 
*% আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ : ২৩। 
352 


করতো। যার ফলে তাদের নামে কেউ মিথ্যা শপথ করতে রাজি 
হতো না। গায়রুল্লাহের নামে শপথ করলে এতে গায়রুল্লাহর 
সম্মান করা হয় বিধায়, তা শির্কের অন্তর্গত হওয়ার কারণে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 

“যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো, সে শির্ক 
করলো ৷” 


দেব-দেবীদের নামে সন্তানাদির নাম রাখা : 
‘আব্দুল উজ্জা, 'আব্দে শামস ইত্যাদি রাখতো। 


দেব-দেবীদের নিকট সন্তানের জন্য কল্যাণ কামনা করা : 
শিশুর জন্য তাদের নিকট থেকে কল্যাণ কামনা করতো। 
তাদের এ-কর্মের সমালোচনা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন : 


২৮, তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল আইমান ওয়ান নুজুর, বাব : গায়রুল্লাহের নামে 
শপথ করা মকরূহ; ৪/১১০; আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুল আইমান ওয়ান 
নুজুর, বাব নং ৪, হাদীস নং ৩২৫১; ৩/২২৩; ইমাম আহমদ, প্রাগুক্ত; 
১/৪৭। 

353 


ED C35 এও 05 ৮5 ০০৫ ৩৩ ও ও 9৬) 
4 41125 এ তর 4555 ডি সে আত ভগ এ 

[Nae AA :-১1১০] ও 35848 ০ 4 NESTA A এ 
একটিমাত্র সত্তা থেকে; আর তাথেকেই তৈরী করেছেন তার 
জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন 
নারীকে আবৃত করলো (নারী পুরুষ উভয়ে দৈহিকভাবে মিলিত 
হল) তখন সে গর্ভবতী হলো অতি হালকা গর্ভে। সে তা নিয়ে 
চলাফেরা করতে লাগলো। এরপর যখন বোঝা হয়ে গেল তখন 
তারা উভয়েই তাদের প্রতিপালক আল্লাহকে ডাকলো এই বলে যে, 
তুমি যদি আমাদেরকে সুস্থ সন্তান দান করো, তবে আমরা তোমার 
শুকরিয়া জ্ঞাপন করবো। অতঃপর যখন তিনি তাদেরকে সুস্থ 
সন্তান দান করলেন, তখন দানকৃত সে সন্তানে তারা তাঁর 
অংশীদার তৈরী করতে লাগলো। বস্তুত আল্লাহ তাদের শরীক 
সাব্যস্ত করা থেকে বহু উধের্ব।”৩৭০ 


আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কোন বস্তু হালাল বা হারাম করা : 


* আল-কুরআন, সুরা আ'রাফ : ১৮৯-১৯০। 
354 


আল্লাহর হালালকৃত কোন কোন বস্তুকে তারা নিজ থেকে 
কারো জন্যে হালাল ও কারো জন্যে হারাম করে নিতো এবং 
বলতো যে, এ হালাল বা হারাম আল্লাহই করেছেন। যেমন তারা 
একটি উট একাধারে দশটি মাদী বাচ্চা জন্ম দিলে এ উটটিকে 
তারা দেবতাদের জন্য মুক্তভাবে ছেড়ে দিত, কেউ এর পিঠে 
আরোহণ করতো না, এর গায়ের পশমও নিত না, মেহমান ছাড়া 
অন্য কারো জন্যে এর দুগ্ধ পান করাকে বৈধ মনে করতো না। এ 
ধরনের উটকে তারা “সা-ইবাহ' বলে নামকরণ করতো । এ “সা- 
ইবাহ' উটটি পরবর্তীতে আরো একটি মাদী বাচ্চা জন্ম দিলে এ 
বাচ্চাটিকে ‘বহীরাহ’ নামকরণ করে এর কান ছিদ্র করে দিয়ে 
এটাকে তার মায়ের সাথে ছেড়ে দিত এবং এর সাথে তার মায়ের 
মতই আচরণ করতো ।২১ 

অনুরূপভাবে একটি বকরী পরপর পাঁচ বারে দশটি মাদী 
বাচ্চা প্রসব করলে এবং এদের সাথে কোন নর বাচ্চা না থাকলে 
মহিলাদের জন্য তারা সে বকরীর মাংস ভক্ষণ করা হারাম বলে 
গণ্য করতো। এ বকরীটি মরে গেলে তা আবার মহিলাদের 
পক্ষেও ভক্ষণ করা হালাল বলে মনে করতো। এ ধরনের 
বকরীকে “ওয়াসীলাহ' বলে নামকরণ করতো ।**২ 


». সফিয়্যুর রহমান মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৬। 
১. তদেব। 
355 


অনুরূপভাবে একটি পুরুষ উট অপর মাদী উটের সাথে রমন 
ক্রিয়া সম্পাদন করার ফলে কোন নর সন্তান ছাড়াই একাধারে 
দশটি মাদী সন্তান প্রসব করলে এ পুরুষ উটের উপর আরোহণ 
করা ও এর পশম আহরণ করাকে হারাম বলে গণ্য করতো। এ 
ধরনের উটকে তারা ‘হামী’ বলে নামকরণ করতো ।*** 

আল্লাহ তা'আলা তাদের এ জাতীয় খারাপ কাজ ও কুপ্রথা বা 
অভ্যাস সম্পর্কে বলেন : 
জা ৩০ এ৩ 39 Docs V5 HC V5 হক ৬৩ ক Sb 
[vr 550014 © 39555 3৬5 CHT পরা Fe S54 ie 

“মহান আল্লাহ ‘বহীরাহ, সা-ইবাহ, ওয়াসীলাহ এবং হামীকে 
শরী'আত সিদ্ধ করেন নি। কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর 
মিথ্যা অপবাদ আরোপ করে। তাদের অধিকাংশেরই বিবেক বুদ্ধি 
নেই ।”৩৭% 

তারা আল্লাহর উপর মিথ্যারোপ করে এ সব কর্মকে ধর্মীয় 
আইনের মর্যাদা দান করেছিল । **৫ 


373 তদেব। 

** আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ : ১০৩। 

%5, মুফতী মুহাম্মদ শফী‘, মা'আরেফুল কুরআন; অনুবাদ ও সম্পাদনা : 
মাওলানা মহিউদ্দীন খান, (মদিনা : সৌদি আরব, সংস্করণ বিহীন, সন 


বিহীন), পৃ.৪১৬। 
356 


শির্কযুক্ত কথার মাধ্যমে ঝাড়ফুঁক দেয়া : 

তারা শির্কযুক্ত কথা-বার্তা (মন্ত্রের ন্যায়) পাঠ করে রোগীদের 
ঝাড়ফুক করতো। 

‘আউফ ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন: 

SF ০৪৪ 449 le Bl এক Bl ০৯৪ ৬০৪, ০2019৩1 8 $5 ES 
187548১8005 LN 28৭ 7৫০৩১ 1৮৮১ 0 ৫৩১ 
“আমরা জাহেলী যুগে ঝাড়ফুক দান করতাম। আমরা 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম : আপনি 
এগুলো কী মনে করেন? তিনি বলেন : “তোমরা যা বলে ঝাড়ফুঁক 
দিয়ে থাকো তা আমাকে পড়ে শুনাও, ঝাড়ফুকে কোন দোষ নেই, 
যদি তা শির্ক মুক্ত হয়।”* এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, তারা 
শির্কযুক্ত কথা-বার্তা মন্ত্রের ন্যায় পাঠ করে বিভিন্ন রোগ ব্যাধিতে 
ঝাড়ফুঁক দান করতো। 


+মুসলিম, প্রাগুক্ত; কিতাবুস সালাম, বাব নং ২২ শির্কমুক্ত ঝাড়ফুক বৈধ 
হওয়ার বর্ণনা) হাদীস নং ২২০০; ৪/১৭২৬; আবু দাউদ, প্রাগুক্ত; কিতাবুত 
ত্বিব, বাব : মা জা-আ ফির রুক্কা; 8৪/২১৪; আবু জাফর ত্বহাবী, আহমদ 
ইবন মুহাম্মদ, শরহে মা'আনী আল-আ-ছার; সম্পাদনা : মুহাম্মদ যুহরী 
আন-নাজ্জার, (বৈরুত : দ্বারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম সংস্করণ, 
১৩৯৯হি.), ৪/৩২৮। 
357 


শিশুদের তা'বীজ পরানো: 
চোখের অশুভ দৃষ্টি (নজর লাগা) থেকে শিশুদের রক্ষা করার জন্য 
তারা বাচ্চাদের গায়ে তা'বীজ ব্যবহার করতো । একই উদ্দেশ্যে 
তারা উটের গলায় ধাতু নির্মিত তারের মালা ঝুলিয়ে রাখতো। 
তা'বীজ বা ধাতু নির্মিত তারের মালা আল্লাহর প্রতি তাওয়াক্কুল 
বিনষ্টকারী হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 

“যে তা‘বীজ ঝুলালো সে শির্ক করলো ।”**৭ 

কোনো উটের গলায় তার বা হার ঝুলানো দেখলে তা কেটে 
অবশিষ্ট রাখবে না, গলায় ঝুলানো হার পেলেই তা কেটে 
দিবে ।”৩৭৮ 


+?. ইমাম আহমদ, প্রাগুক্ত; ৪/১৫৬। 
১৪, বুখারী, প্রাগুক্ত; কিতাবুল জিহাদ, বাব নং ১৩৯; ২/৪/১৪৩; আবু দাউদ, 
প্রাগুক্ত; ৩/৫২। 
358 


তিনি আরো বলেন : 
(255 TENG CG SI SY 
“(শির্ক যুক্ত) ঝাড়ফুঁক, তা'বীজ ও জাদু শির্ক ”** 


শিশুরা যাতে অশুভ দৃষ্টির হাত থেকে মুক্ত হয়ে শান্ত-শিষ্ট 
হয়, সে-জন্য তাদের গলায় ঝিনুক থেকে আহরিত মুক্তা ঝুলিয়ে 
রাখতো । যারা উক্ত উদ্দেশ্যে তা ঝুলায় তাদের জন্য বদ দু'আ 
করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
A 28815 9৩ £55 Se ৬০। 
“যে (কোন কিছুর অশুভ দৃষ্টি থেকে রক্ষার জন্য) ঝিনুক 
থেকে আহরিত মুক্তা শরীরে ঝুলায় আল্লাহ যেন তার সে অকল্যাণ 
দূর না করেন।” ৩৮০ 
তারা বাত রোগ নিরাময়ের জন্য খণিজ (ধাতব) দ্রব্য দ্বারা 
নির্মিত বালা হাতে পরিধান করতো। ইমরান ইবন হুসাইন 


% আবু দাউদ, প্রাপ্তক্ত; কিতাবুত ত্বিব, বাব নং ১৭, (তা'লীকিত তামাইম), 
হাদীস নং ৩৮৮৩; ৪/৯; বায়হাকী, প্রাগুক্ত; ৯/৩৫০। 
৯৪, ইমাম আহমদ, প্রাগুক্ত; ৪/১৫৪। 
359 


রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এক ব্যক্তিকে হাতে স্বর্ণের বালা পরিধান করা অবস্থায় 
দেখতে পেয়ে বললেন : “ওটা কী? লোকটি বললো : “ওয়াহিনা" 
নামক রোগ থেকে (যা স্কন্ধ বা হাতের শিরায় হয়ে থাকে) 
আরোগ্য লাভের জন্য এটি পরেছি। রাসুহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন : 
১ নি ০০ 87 ৬০» ও Ls মা 4450 ু ৬ Gh 

“তুমি এটি খুলে ফেল, কারণ এটি তোমার রোগ বৃদ্ধি ছাড়া 
কোন উপকার করবে না, তুমি যদি এটি হাতে পরিধান করা 
অবস্থায় মৃত্যুবরণ করো, তা হলে কস্মিনকালেও তুমি সফল হতে 
পারবে না, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাবে না।”৩৮ 

মূর্তি ও প্রতিমার স্থলে মেলা বসানো : "২ 

তারা তাদের মূর্তি ও প্রতিমাসমূহের স্থলে বার্ষিক মেলা 
বসাতো। এ উপলক্ষে লোকেরা দুর-দূরান্ত থেকে নিজেদের 
নানাবিধ প্রয়োজন দেব-দেবীদের কাছে উপস্থাপন করার জন্য 
আগমন করতো । তাদের সন্তুষ্টি বিধানের জন্য নানা রকম নজর, 
নিয়াজ ও হাদিয়া তুহফা দান করতো । আমাদের রাসূল বা অপর 


31, ইবন মাজাহ; কিতাবুত ত্বিব, বাব : যিয়ারতিল কবরি; ২/৫৩৪। 


১, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব, প্রাগুক্ত; পৃ. ১২৩। 
360 


কারো কবর, কিংবা কোন স্থান ও সময়কে কেন্দ্র করে 
মুসলিমদের মাঝে যাতে এমন কোনো মেলার প্রচলন না হয়, সে 
জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
155 GS EY 
করো না।” ও 
নবী ও অলিদের কবরে মসজিদ নির্মাণ করা : 
ইয়াহুদী ও খ্িষ্টানরা তাদের নবী ও অলিদের মর্যাদা প্রদানের 
ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল। তাঁদের কবরের উপর মসজিদ নির্মাণ 
করেছিল। সে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদের উপর অভিসম্পাত করে বলেন : 
(৩1:58578155৬1 ১5 এ ও 
“আল্লাহ তা'আলা ইয়াহুদী ও খ্রিষ্টানদের উপর অভিসম্পাত 
রূপান্তরিত করেছে।” ৩৪ 


3, টীকা নং ১৬২ ভর্টাব্য। 

:%, বুখারী, প্রাগুক্ত; কিতাবুল জানাইয, বাব : বয়ান কারাহাতি ইত্তেখাজিল 
মাসাজিদি ‘আলাল কাবরি; ১/৩/১৮৮; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল মসজিদ, 
বাব নং ৩; ১/৩৭৭। 

361 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ হাদীসটি বর্ণনা করার পর 
বলেন : 
(12০54 EE 3 ৩১৬ 425 10 ৬১১ এ 9 
“লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
কবরকে ভবিষ্যতে মসজিদ বানানোর ভয় না থাকলে তাঁর কবর 
ঘরের বাইরে প্রকাশ্য স্থানেই প্রদান করা হতো ।” ৩৮৫ 
তারা পশু ও পাখিকে নিজ স্থান থেকে ধমক দিয়ে সরিয়ে বা 
উড়িয়ে ভাগ্য পরীক্ষা করতো। পশু বা পাখি ডান দিকে উড়ে 
গেলে এটাকে শুভ লক্ষণ হিসেবে গণ্য করতো । আর বাম দিকে 
গেলে এটাকে অশুভ লক্ষণ বলে মনে করতো ।** এ জাতীয় কর্ম 
শির্কের অন্তর্গত হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন : 
(59$ Bes EAE 2০5 87210) 
“পাখি উড়িয়ে দেয়া থেকে ভাগ্যের শুভ বা অশুভ নির্ধারণ 
করা শির্ক। (এ কর্মটি যে শির্ক তা গুরুত্বের সাথে বুঝাবার জন্য) 


385 


, তদেব। 


১, সফিয়্যুর রহমান মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৮। 
362 


এ কথাটি তিনি তিন বার বলেন।”৮৭ 
অশুভ ধারণা : 

তারা কোনো কোনো দিবস, মাস, কোনো পশু-পাখি, গৃহ ও 
মহিলাদেরকে অশুভ ও মন্দ বলে ধারণা করতো ।২৮৮ 
উপত্যকার জিনের নিকট আশ্রয় প্রার্থনা করা : 

সফরে গিয়ে কোনো উপত্যকায় অবতরণ করলে সে 
উপত্যকার জিন সরদারের নিকট তারা আশ্রয় প্রার্থনা করে 
বলতো : 

152855555৬2 99 ও সহি 
অনিষ্ট থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করছি।””৯ কুরআনুল 
কারীমে তাদের এ জাতীয় প্রার্থনা সম্পর্কে আল্লাহ বলেন : 
(OB BSG HS 055 ৩৯১৮৫ ০০ ৬5 ৩৩ SEH 


[7 ১৪] 


*7 আবু দাউদ, প্রাগুক্ত; কিতাব নং ২৩ (কিতাবুন রাআহু), বাব নং ২৪, হাদীস 
নং ৩৯১০, ৪/১৭। 

৯৯, সফিয়্যুর রহমান মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৮; ইবনে হাজার, ফাতহুলবারী; 
৬/৬১। 


১. ইকনে কাছীর, তাফছীরুল কুরআনিল “'আযীম; ২/১২৮ ও 8/8৫৭ 
363 


“মানুষের মধ্যকার কিছু লোকেরা জিনদের মধ্যকার কিছু 
জিনের নিকট আশ্রয় প্রার্থনা করতো, ফলে আশ্রিত জিনেরা 
তাদের নিকট আশ্রয় প্রার্থনাকারীদের ভয় আরো বাড়িয়ে 
দিতো ।”৮৩৯০ 


বরই গাছ দ্বারা বরকত গ্রহণ করা : 

তারা ‘যাতে আনওয়াত্ব' নামের একটি বরই গাছ দ্বারা 
বরকত অর্জন করতো। এ গাছে তারা তাদের অস্ত্র ও মালপত্র 
ইত্যাদি বেধে ঝুলিয়ে রাখতো। এ গাছের সম্মান করতো, এর 
উদ্দেশ্যে মানত করতো ও এর নিচে অবস্থান গ্রহণ করতো। 
একটি গাছকে কেন্দ্র করে এ ধরনের কাজ করা শির্ক, এ বিষয়টি 
না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
সাহাবীগণ সে গাছটি দেখে তাঁকে বলেছিলেন: হে আল্লাহর রাসূল! 
আমাদের জন্য অনুরূপ একটি গাছ নির্বাচন করে দিন। তখন 


তিনি তাদেরকে এই বলে ধমক দিয়েছিলেন : 
৪৫ | এ ৩ ৬ ৬ 58৮9 ৬ ও ৩৪ lS SS) 


লী 
“তোমরা ঠিক সে রকমই আবেদন করেছো যেমন বনী ইস্রাঈলরা 
মূসা আলাইহিস সালাম-এর নিকট তাদের শত্রুদের দেবতাদের 


*%, আল-কুরআন, সূরা জিন : ৬। 
364 


অনুরূপ একটি দেবতা নির্ধারণ করে দেয়ার জন্য আবেদন 
করেছিল ।”২৯১ 
কুরায়শ ও আরবদের দাবী : 

কুরায়শ ও আরব জনগণের ধর্মীয় অজ্ঞতার সুযোগে শয়তান 
তাদের বিশ্বাস, কর্ম ও অভ্যাসের ক্ষেত্রে বিভিন্ন শির্ক প্রবেশ 
করিয়ে দিয়ে থাকলেও তারা নিজেদেরকে দ্বীনে ইব্রাহীমের যথার্থ 
অনুসারী বলে দাবী করতো। কার্যত তাদের মাঝে দ্বীনে ইব্রাহীমের 
কিছু উপাসনা ও আচার-অনুষ্ঠান যেমন : কা'বা শরীফের সম্মান 
করা, এর ত্বওয়াফ করা, হজ্জ ও “উমরা করা, আরাফা, মিনা ও 
মুযদালিফায় অবস্থান করা এবং সেখানে উট উৎসর্গ করা ইত্যাদি 
ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। এ সব অনুষ্ঠান সম্পাদনের 
ক্ষেত্রেও তারা নিজেদের পক্ষ থেকে কিছু বেদ'আতী কর্মকাণ্ড 
সংযোজন করেছিল। সে সকল বেদ"'আতের মধ্যকার একটি 
বেদ'আত এমন ছিল যে, কুরায়শগণ মনে করতো অন্যান্য 
অপর কোনো গোত্রই তাদের সাথে সে বৈশিষ্ট্যে শরীক হতে পারে 
না। এ বৈশিষ্ট্যের কথা ভেবে তারা অন্যান্য মানুষের সাথে 


3. তিরমিযী, প্রাগুক্ত; কিতাবুল ফিতন..., বাব নং ১৮, হাদীস নং ২১৮০; 
8/৪৭৫। 
365 


আরাফায় অবস্থান করা থেকে বিরত থাকতো । এর বদলে তারা 
মুযদালিফায় অবস্থান গ্রহণ করতো এবং সেখান থেকেই মক্কায় 
ফিরে আসতো । আল্লাহ তা'আলা তাদের এ কর্মকে অপছন্দ 
করেন এবং কাফির ও মুসলিম নির্বিশেষে সকলকে সাধারণ 
দান করে বলেন : **২ 
[১৭৭ 9০৪0] € ০5৬ এ৩৩ ৩০১৬০ 

“অতঃপর তোমরা (মক্কায়) ফিরে এসো যেখান থেকে 
(সাধারণ) লোকেরা ফিরে আসে ।”*৯৩ 

তাদের অপর একটি বেদ'আত ছিল যে, তারা বলতো 
হরমের বাইরের লোকজন হজ্জ বা “উমরা পালনার্থে হরমে 
মধ্যে খেতে পারবে না। ২৯ 

তাদের অপর একটি বেদ'আত এমন ছিল যে, তারা হারামের 
বাইরের জনগণের প্রতি এ নির্দেশ জারী করেছিল যে, তারা হরমে 


+.বুখারী, প্রাগুক্ত; কিতাবুত তাফসীর, বাব নং ৩৭, হাদীস নং ৪২৪৮, 
8/১৬৪৩; ইবনে হিশাম, প্রাগুক্ত; ১/১১৯। 
*, আল-কুরআন, সুরা বান্কারাহ : ১৯৯। 


%% সফিয়্যুর রহমান মুবারকপুরী, প্রাগুক্ত; পৃ. ৩৯। 
366 


আসলে বিশেষ ধরনের বস্ত্র ছাড়া কা'বা শরীফের প্রথম ত্বওয়াফ 
করতে পারবে না। সে কারণে উক্ত বস্ত্র কেউ সংগ্রহ করতে 
অপারগ হলে উলঙ্গ অবস্থায়ই তাকে ত্বওয়াফ করতে হতো। 
মহিলারা সে কাপড় সংগ্রহ করতে না পারলে বুক খোলা রেখে 
ত্বওয়াফ করতো এবং বলতো : 

“আজ শরীরের পূর্ণ বা অংশবিশেষ অনাবৃত থেকে যাচ্ছে, যা 
অনাবৃত থেকে যাচ্ছে তা অনাবৃত রাখাকে আমি হালাল মনে করি 
না ।”৯৫ 

তাদেরকে এভাবে উলঙ্গ অবস্থায় কাবা শরীফের ত্বওয়াফ 
করা থেকে বারণ করার জন্য আল্লাহ তা'আলা বলেন : 


(YN: oN {2 F ১২৮৪৯ এ 22) LS 696 355 ) 
“হে আদম সন্তানরা! মসজিদে আগমনের সময় তোমরা 
পোশাকাদি পরিধান করে সৌন্দর্য গ্রহণ করো।”৯৬ 


বাসগৃহের দরজা দিয়ে প্রবেশ করাকে জায়েয মনে করতো না। 


+* তারা বলতো : এ ১১ 4০142 ৬ 3 ৯ এ 0 ৮৯০ ১2 0 দেখুন : 
ইবনে হিশাম, প্রাগুক্ত; ১/২০২, ২০৩; মুসলিম, প্রাগুক্ত; কিতাবুত তাফসীর, 
বাব নং ১, হাদীস নং ৩০২৮, ৪/২৩২০। 


*%* আল-কুরআন, সূরা আশরাফ : ৩১। 
367 


তাই গৃহে প্রবেশের জন্য তারা ঘরের পিছনের দেওয়ালে একটি 
ছিদ্র করে তা দিয়ে প্রবেশ করতো এবং এ কাজকে তারা একটি 
পুণ্যের কাজ হিসেবে মনে করতো । তাদের এ কর্মের সমালোচনা 
করে আল্লাহ তা'আলা বলেন, 
0 SE ৩2 2য় ৬ ০১৬ ৩০ আগ্রা 18 ob এয এ) 
[৭০511 € 8 55545 এলো ঝা 89 9 ৬ এ 
“ঘরের পিছন দিয়ে গৃহে প্রবেশ করা কোনো কল্যাণের কাজ 
নয়, কল্যাণের কাজতো তা-ই যে তাকওয়া অর্জন করলো। 
কাজেই তোমরা দরজা দিয়েই ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে 
পার ।”৩৯৭ 
মোদ্দাকথা : 
উপরে মূর্তি, প্রতিমা পূজা এবং শির্ক ও কুসংস্কারে পরিপূর্ণ 
যে ধর্মের কথা আলোচিত হলো তা ছিল প্রায় সকল আরবদেরই 
ধর্ম। এ আলোচনার মাধ্যমে প্রমাণিত হলো যে, কুরায়শ ও 
আরবগণ ইব্রাহীম আলাইহিস সালাম-এর ধর্মের ক্ষেত্রে যে বিকৃতি 
আনয়ন করেছিল, তা শির্কের সকল প্রকারকেই শামিল করেছিল । 
অনুরূপভাবে তারা আল্লাহর উপাসনার ক্ষেত্রেও বিকৃতি সাধন 


* আল-কুরআন, সূরা বাক্কারাহ : ১৮৯। 
368 


করেছিল, যা তাদের নিকট উত্তম বেদ'আত হিসেবে গণ্য ছিল। 
তাদের যাবতীয় শিকী ও বেদ'আতী বিশ্বাস ও কর্মই তাদেরকে 
ইব্রাহীম আলাইহিস সালাম-এর দ্বীন থেকে সম্পূর্ণভাবে বের করে 
দিয়েছিল। আল্লাহ তা'আলাকে একক সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃতি 
দান এবং দ্বীনে ইব্রাহীমের কিছু কর্ম করে এর অনুসারী বলে 
তাদের শত দাবী থাকা সত্তেও মহান আল্লাহ তাদেরকে কাফির ও 
মুশরিক বলে আখ্যায়িত করেন। আল্লাহর স্বীকৃতি, কা'বা শরীফের 
ত্বওয়াফ ও সম্মান প্রদর্শন ইত্যাদি ভাল কর্ম করা সত্বেও মহান 
আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
দৃষ্টিতে তারা মুসলিম থাকতে পারে নি। এতে প্রমাণিত হয় যে, 
যুগে যুগে দ্বীনে মুহাম্মদীর অনুসারীদের মধ্যে যারা কুরায়শ ও 
আরব জনগণের অনুরূপ হবে, তারাও দ্বীনে মুহাম্মদীর অনুসারী 
হওয়ার শত দাবী করে থাকলেও আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর দৃষ্টিতে তারা মুসলিম থাকতে পারবে 
না। 


369 


পঞ্চম পরিচ্ছেদ 
ইসলাম পূর্ব যুগসমূহের মানুষের শির্কে লিপ্ত হওয়ার কারণ 


মানব সমাজে শির্ক সংঘটিত হওয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে 
ইসলাম পূর্ব যুগ পর্যন্ত এ দীর্ঘ সময়ের মানুষের শির্কে লিপ্ত 
হওয়ার জন্য নিম্নেবর্ণিত কারণসমূহকে দায়ী করা যেতে পারে : 
প্রথম কারণ : সৎ মানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে শরী'আতের 
সীমালজ্যন : 

জ্ঞানী, গুণী ও মর্যাদাবানদের প্রশংসা ও সম্মান প্রদর্শন করা 
মানুষের একটি সহজাত প্রবৃত্তি। কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী 
মানুষ কখনও এ প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারে না। যে ব্যক্তি 
মানুষের অবদান ও উপকারকে স্মরণ করে তাদের কৃতজ্ঞ হতে 
পারে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। মানুষ স্বীয় চরিত্র 
ও কর্মগ্তণে সাধারণ মানুষের প্রশংসা ও সম্মান পেতে পারে। কিন্তু 
তাই বলে কোনো মানুষ কখনও আল্লাহর সম প্রশংসা ও সম্মান 
পাবার যোগ্য হতে পারে না। সে জন্য কারো প্রশংসা ও সম্মান 
করে তাঁকে রব ও ইলাহের স্তরে পৌঁছে দেয়া যাবে না। তাই 
কোন মানুষের তা'খীম ও সম্মান করতে হলে অবশ্যই তা 
শরী'আত কর্তৃক অনুমোদিত সীমারেখার মধ্যে থেকেই করতে 


হবে। কিন্তু আফসোসের বিষয়, শয়তান মানব জাতিকে প্রথম 
370 


থেকেই তাদের গুরুজনের সম্মান প্রদর্শনের বৈধ পন্থা থেকে 
বিচ্যুত করেছে। তাদের বুদ্ধি ও বিবেককে নিয়ে শুরু থেকেই সে 
তামাশায় লিপ্ত হয়েছে। পরিণতিতে তাদেরকে সম্মান প্রদর্শনের 
ক্ষেত্রে বাড়াবাড়িতে নিমজ্জিত করেছে। শীছ আলাইহিস সালাম- 
এর সন্তানদেরকে আদম আলাইহিস সালাম-এর কবরের চার 
পার্শ্বে তৃওয়াফে লিপ্ত করেছে ১*। ওয়াদ্দ, সুয়া” য়াগুছ, য়া'উক ও 
নছর এর অনুসারীদেরকে দিয়ে তাঁদের সম্মান, স্মরণ ও আল্লাহর 
তাঁদের মূর্তি নির্মাণ করার প্রস্তাব দিয়েছে এবং মূর্তি নির্মাণ করে 
দিয়েছে। অতঃপর তিন প্রজন্ম যেতে না যেতেই জনগণকে 
আল্লাহর নিকট সে পাঁচ জনের শাফা'আত প্রাপ্তির আকাঙ্কায় 
আকাঙ্ক্ষিত করে আল্লাহর নৈকট্য লাভের আশায় তাদেরকে সে 
পাঁচ জনের উপাসনায় লিপ্ত করেছে। এতে প্রমাণিত হয় যে, নবী 
ও সৎ মানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে অতিরঞ্জন করেই 
মানুষেরা প্রারম্ভে শির্কের মধ্যে পতিত হয়েছে। ইমাম ইবনুল 
কাইয়্যিম এ প্রসঙ্গে বলেন : 

“এটিই হচ্ছে সাধারণ মানুষদের শির্কে নিমজ্জিত হওয়ার 
শ্রেষ্ঠ কারণ। আর বিশেষ লোকদের শির্কে লিপ্ত হওয়ার কারণ 


%% যদিও এ ঘটনাটি কোনো সঠিক বর্ণনা দ্বারা সমর্থিত হয় নি। [সম্পাদক] 
371 


হলো: তারা সে সব তারকার কাল্পনিক মূর্তি নির্মাণ করেছিল 
যাদের এ পৃথিবী পরিচালনার ক্ষেত্রে প্রভাব রয়েছে বলে তারা 
ধারণা করেছিল এবং এ সকল মূর্তির জন্য গৃহ নির্মাণ করেছিল, 
এর জন্য খাদেম ও রক্ষী নিয়োগ করেছিল, এর সন্তুষ্টি বিধানের 
জন্য হজ্জ ও কুরবানীর প্রচলন করেছিল। প্রাচীন ও আধুনিক 
কালের মানুষের মাঝে এর প্রচলন যথারীতি বর্তমান রয়েছে।”৩৯, 

আদম সন্তানদের সাথে শয়তানের খেলা এ পর্যন্তই শেষ হয়ে 
যায় নি; বরং সে সকল দিক থেকেই তাদেরকে তার বেড়াজালে 
আবদ্ধ করেছে। অবশেষে সে তাদেরকে কা'বা শরীফের আঙ্গিণায় 
ছড়িয়ে থাকা পাথরের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সীমালজ্ঘন করতে 
শিখিয়েছে। তাই তারা মক্কার বাইরে বসবাসের উদ্দেশ্যে যাওয়ার 
সময় তাদের সাথে কা'বা শরীফের আঙ্গিণার একটি পাথর বহন 
করেছে এবং বসবাসের স্থানের এক পর্শ্বে সে পাথরটি যত্বের 
সাথে রেখে কা'বা শরীফের ন্যায় এর চার পার্শ্বে ত্বওয়াফ করেছে। 
সাথে পাথর নিয়ে না গেলে অবতরণ স্থলের একটি সুন্দর পাথর 
বেছে নিয়ে এক স্থানে তা যত্বের সাথে রেখে দিয়ে এর চার পার্শ্বে 
ত্বওয়াফ করেছে। এমনকি উপত্যকায় পাথর না পেলে মাটি বা 
বালু একত্রিত করে এর উপর ছাগলের দুগ্ধ দোহন করে তা 


১, ইবন কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লাহফান; ২/১৭৪। 
372 


শুকিয়ে জমাট বেঁধে শক্ত হওয়ার পরে এর চার পার্শেও ত্বওয়াফ 
করেছে। শয়তান তাদেরকে এ ধারণা দিয়েছে যে, এভাবে পাথর 
বা বালুর পার্থর দিয়ে প্রদক্ষিণ করলে তারা কা'বা শরীফের পার্শ্বে 
ত্বাওয়াফ করার ন্যায় পুণ্য লাভে ধন্য হবে। এটিই ছিল দ্বীনে 
একইভাবে খিষ্টানদের ধর্মীয় ইতিহাসও নবী ও সালেহীনদের 
সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়িতে পরিপূর্ণ ছিল। শয়তান 
তাদেরকে নবী ও সালেহীনদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এতই 
বাড়াবাড়িতে নিমজ্জিত করেছিল যে, তারা নবীগণের সাথে সংশ্লিষ্ট 
নিদর্শনাদি অন্বেষণ করে সে-গুলোকে ছোট ও বড় গির্জায় 
রূপান্তরিত করেছিল। উম্মুল মু'মিনীন আয়শা রাদিয়াল্লাহু আনহা 
থেকে বর্ণিত হয়েছে যে, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা 
ইথিওপিয়ায় দেখা একটি গির্জা এবং তাতে চিত্রাকারে যে সব 
ভাস্কর্য রয়েছে সেগুলোর কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে বললেন। তিনি তা শুনে বলেন : 
45 চাও 16 0 এ 3200 (29 Les ৩5 9 ৩5 
11 539 53100809520 dls 333 15555 
“এ সকল খ্রিষ্টানরা তাদের মধ্যকার কোন সৎ মানুষ মারা 
গেলে সে লোকের কবরের উপর মসজিদ (গির্জা) নির্মাণ করতো 


373 


এবং সে মসজিদের দেয়ালে তাঁদের ছবি অঙ্কন করতো, আল্লাহর 
দৃষ্টিতে এরা সব চেয়ে নিকৃষ্ট জাতি ৪০০ 

রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা মতে 
সৎ মানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এ ধরনের অতিরঞ্জন ও 
নিমজ্জিত হয়ে ধ্বংস হওয়ার মূল কারণ। উম্মতে মুহাম্মদী যাতে 
এ ধরনের কর্মে লিপ্ত না হয়, সে জন্য তিনি তাঁর উম্মতকে সতর্ক 
করে বলেছেন : 

(50 ৬০15 56০০ 5১008519০০৩ 

“সকল ক্ষেত্রে শরী'আত নির্ধারিত সীমা অতিক্রম করা থেকে 
তোমরা নিজেদেরকে বিরত রাখবে কারণ; এ সীমা অতিক্রম 
করাই তোমাদের পূর্বেকার জনপদের ধ্বংস করেছে।”৪১ 
দ্বিতীয় কারণ : পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ : 

নবী-রাসূল ও সৎ মানুষদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে 
অতিরঞ্জিত করে শির্ক করার পাশাপাশি মানুষের শির্কে নিমজ্জিত 


‘০ বুখারী, প্রাগুক্ত; কিতাবুস সালাত, বাব নং ১৪, হাদীস নং ৪১৭; ১/১৬৪; 
মুসলিম, প্রাগুক্ত; কিতাবুল মাসাজিদ, বাব নং ৩, হাদীস নং ৫২৮; ১/৪৫০; 
ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/৪৭। 

%'নাসাই, প্রাগুক্ত; বিতাবুল মানাসিক, বাব : বয়ানু ইলতেকাতিল হাসা; 


৩/২১৮; ইমাম আহমদ, প্রাগুক্ত; ১/২১৫। 
374 


হওয়ার অপর কারণ হচ্ছে- বাপ-দাদা ও চৌদ্দপুরুষের অন্ধ 
অনুসরণ। এর ফলে তারা পূর্বপুরুষদেরকে যে সকল কর্মকাণ্ড 
করতে দেখেছে সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরেছে। পূর্ব 
পুরুষদের কাজগুলো সুস্থ বিবেকের কাছে গ্রহণযোগ্য কি না, 
মুহূর্তের জন্যেও তারা তা ভেবে দেখতে রাজি হয় নি। 
উদাহরণস্বরূপ ইব্রাহীম আলাইহিস সালাম-এর জাতির লোকদের 
কথাই বলা যায়, তিনি যখন তাদেরকে তাদের কর্ম সম্পর্কে একটু 
ভাবতে বললেন, আরো বললেন : তোমরা যে সকল মূর্তির পার্শ্বে 
অবস্থান গ্রহণ করে এবং প্রয়োজনের সময় আহ্বান করে যাদের 
উপাসনা করছো, তারা কি তোমাদের ডাক শুনতে পায়, অথবা 
তারা কি তোমাদের কোন কল্যাণ বা ক্ষতি করতে পারে? তখন 
তারা এ বিষয়ে কোন চিন্তা-ভাবনা ছাড়াই এক বাক্যে বলেছিল : 
[VE sell { S 054 ৩০৫ (5 HY 

পেয়েছি ।”8০২ 
তাদের এ বক্তব্যের অর্থ হচ্ছে : তারা যা করছে তা সঠিক 
কি না, এ নিয়ে তাদের ভাববার কোনো অবকাশ নেই । তাদের 
দেব-দেবীগুলো তাদের ডাক শ্রবণ করে কি না বা এরা বাস্তবে 


‘% আল-কুরআন, সূরা শু'আরা : ৭২। 
375 


তাদের কোনো লাভ বা ক্ষতি করতে পারে কী না, তাও খতিয়ে 
দেখার তাদের কোনো প্রয়োজন নেই। তারা বংশ পরম্পরায় 
এদের উপাসনার বিষয়টি পেয়ে এসেছে। আর এ পাওয়াটুকুই 
তাদের নিকট এদের উপাসনা করা সঠিক বলে প্রমাণিত হওয়ার 
জন্য যথেষ্ট। তাই তাদের অনুসরণ করা থেকে তারা বিন্দু 
পরিমাণও বিচ্যুত হতে প্রস্তুত নয়! 

অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম-এর জাতির দিকে 
তাকালেও একই চিত্র দেখতে পাওয়া যায়। তিনি তাঁর জাতির 
লোকদেরকে যখন তাদের দেবতাদের পূজা করা ছেড়ে দিতে 
বলেন, তখন তারাও বলেছিল: 

[VAS 21 Gls 4205 GIS CE এ ৫১৯টি 

“তুমি কি আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যা করতে 
পেয়েছি তাথেকে আমাদেরকে বিমুখ করার জন্য আগমন 
করেছ ৷”** 
এরাও একইভাবে নিজেদের পিতৃপুরুষদের অন্ধ অনুকরণে সন্তুষ্ট 
থাকতে চেয়েছে। 


‘*% আল-কুরআন, সূরা ইউনুস : ৭৮। 
376 


একইভাবে আমরা যখন মক্কার মুশরিকদের দিকে লক্ষ্য করি, 
তখনও দেখতে পাই যে, এরাও কা'বা শরীফ ও অন্যান্য স্থানে 
রাখা মূর্তিসমূহের উপাসনা করার ক্ষেত্রে তাদের পূর্বপুরুষদের 
অনুসরণ করেছে। এরাও অতীত জাতির লোকদের ন্যায় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে : 
(Gs গু 0355 6 GG হত ওঠা ভাজ 2S ৫510) 
[৭৭:৩1] 
“যখন তাদের বলা হয় : আল্লাহ যা অবতীর্ণ করেছেন 
তোমরা তা অনুসরণ করো, জবাবে তারা বলে : আমরা বরং 
তারই অনুসরণ করবো যার উপর আমাদের পিতৃপুরুষদেরকে 
পেয়েছি।”৪০৪ 
এদের ব্যাপারে আল্লাহ অন্যত্র বলেন : 
334 ৬ 25 6 IAN এ) HIF এটিও 2 ০5 95) 
[15:55] ও ale 
“যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে 
দিকে ও রাসূলের দিকে তোমরা এসো, তখন তারা বলে: 


‘" আল-কুরআন, সূরা লুকমান : ২১। 
377 


আমাদের পিতৃপুরুষদেরকে আমরা যা করতে পেয়েছি, তা-ই 
আমাদের জন্য যথেষ্ট ।”৪০৫ 


মূর্তি পূজার কারণ : 

হয় যে, অতীতের সাধারণ এবং বিশেষ লোকেরা ভিন্ন ভিন্ন কারণে 
মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। সাধারণ ধার্মিক লোকেরা মৃত সৎ 
বিশেষ অধার্মিক লোকেরা এ জগতের তারকারাজির প্রভাবে 
বিশ্বাসী হয়ে সে সব তারকার কাল্পনিক মূর্তি তৈরী করে এগুলোর 
সম্মান প্রদর্শন করেছিল। এ প্রসঙ্গে ইমাম ইবনুল কাইয়্যিম 
বলেন: 

“সাধারণ মানুষদেরকে যে কারণটি মূর্তি পূজা করতে 
উৎসাহিত করেছে তা হলো, মৃতদের সম্মান প্রদর্শন (3911 ===) 
করা। কারণ; মূলত এ উদ্দেশ্যকে সামনে রেখেই তারা মৃত 
ব্যক্তিদের আকৃতিতে মূর্তি নির্মাণ করেছিল। আর যে বিষয়টি 
বিশেষ লোকদেরকে নক্ষত্রের মূর্তি তৈরী করে এর উপাসনা 
করতে উৎসাহিত করেছিল, তা হলো : নক্ষত্রসমূহের সম্মান 
প্রদর্শন (25150 ==) করা। উদাহরণস্বরূপ সূর্য দেবতার 


“* আল-কুরআন, সূরা মায়েদাহ্‌ : ১০৪। 
378 


পূজারীদের কথাই বলা যায়, তারা সূর্যের ব্যাপারে এ-ধারণা করে 
যে, এটি হচ্ছে আকাশের রাজা এবং এটি একটি ফেরেশতা । তার 
রয়েছে আত্মা, বুদ্ধি ও বিবেক। এটিই হচ্ছে সকল নক্ষত্রপুঞ্জ ও 
চাঁদের আলো প্রদানের মূল উৎস ...কাজেই এর সম্মান পাওয়ার 
মত যোগ্যতা রয়েছে। এ কারণেই সূর্য পূজারীরা সূর্যোদয়, দ্বিপ্রহর 
ও তা অস্ত যাওয়ার সময় তাকে সেজদা করে থাকে ।”৪০৬ 

আমার মতে প্রচীনকালের লোকদের শির্কে নিমজ্জিত হওয়ার 
জন্য মৃত সৎ মানুষ ও নক্ষত্র সমূহের মূর্তির সম্মান প্রদর্শন 
করাকে কারণ হিসেবে দায়ী করা গেলেও পরবর্তী লোকদের 
শির্কে নিমজ্জিত হওয়ার জন্য শুধু সে কারণই দায়ী নয়, বরং এর 
সাথে তাদের বিশ্বাসগত আরো নানাবিধ কারণ সংযুক্ত হয়েছিল। 
তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে : 
তৃতীয় কারণ : দেব-দেবীরা কল্যাণ বা অকল্যাণ করতে পারে 
বলে বিশ্বাস করা : 

তারা তাদের দেব-দেবীদেরকে মানুষের কল্যাণার্জন ও 
অকল্যাণ দূরীকরণের ব্যাপারে সামর্থ্যবান বলে মনে করতো। এ 
ধারণার ভিত্তিতেই তারা তাদেরকে সাহায্যের জন্য আহ্বান 
করতো। বৃষ্টি না হলে তারা এদের কাছে বৃষ্টি কামনা করতো 


‘06 ইবনে কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, এগাছাতুল লাহফান; ২/১৭৪, ১৭৫। 
379 


এবং বৃষ্টি হলে তা এদেরই দান বলে মনে করতো। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেব-দেবীদের সমালোচনা 
করেন বলে তাঁকে যে কোনো সময় দেব-দেবীদের অনিষ্টের 
শিকার হওয়ার ব্যাপারেও তারা ভয় প্রদর্শন করতো । দেব- 
দেবীদের অকল্যাণের ভয়ে তাদের নামে মিথ্যা শপথ করা থেকে 
বিরত থাকতো... ইত্যাদি। 
চতুর্থ কারণ : দেব-দেবীদের আল্লাহ ও সাধারণ মানুষের মাঝে 
মাধ্যম বলে মনে করা : 

তারা অলি ও ফেরেশতাদের নামে নির্মিত মূর্তিসমূহকে 
আল্লাহ ও সাধারণ মানুষের মধ্যে মধ্যস্থতাকারী বলে মনে 
করতো। তাদের মধ্যস্থতায় আল্লাহর নিকট থেকে পার্থিব 
কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণ কামনা করতো । এদের মাধ্যমে 
আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এদের উপাসনা করতো। 

তারা তাদের দেব-দেবীদেরকে সাধারণ মানুষদের জন্য 
আল্লাহর নিকট শাফা'আতকারী বলে মনে করতো। এদের 
শাফা'অতের মাধ্যমে আল্লাহর নিকট থেকে পার্থিব কল্যাণ প্রাপ্তির 
জন্য এদের কাছে তাদের প্রয়োজনের কথা জানাতো। 


380 


এছাড়াও আরো কতিপয় কারণ রয়েছে যা নিয়ে সুক্ষভাবে 
চিন্তা করলে এ কথা প্রতীয়মান হয় যে, আল্লাহর প্রেরিত ধর্মে 
বিশ্বাসীদের মাঝে শির্ক সংঘটিত হওয়ার জন্য উপর্যুক্ত 
কারণসমূহই বিশেষভাবে দায়ী। আর যারা আল্লাহর প্রেরিত ধর্মে 
বিশ্বাসী ছিল না, তারা চন্দ্র, সূর্য ও অন্যান্য গ্রহ ও নক্ষত্রকে 
তাদের জীবনের বিবিধ ক্ষেত্রে উপকারী মনে করার কারণে এদের 
সম্মান করতে যেয়ে বিভিন্ন উপায়ে সেগুলোর উপাসনা করেছে। 


প্রথম অধ্যায়ের সারকথা : 

শির্ক অপরাধটি সকল অপরাধের মধ্যে একটি নিকৃষ্ট 
অপরাধ। এর পরিণতি খুবই ভয়াবহ। কারণ, তা যদি শির্কে 
আকবার এর অন্তর্গত হয়, তাহলে এটি তাওহীদের সম্পূর্ণ 
পরিপন্থী হওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলাম থেকে 
সম্পূর্ণভাবে বহিষ্কার করে দিবে। আর তা যদি শির্কে আসগার 
এর অন্তর্গত হয়, তবে এটি সংশ্লিষ্ট ব্যক্তিকে ইসলাম থেকে 
বহিস্কার না করলেও এথেকে সতর্কতা অবলম্বন না করলে এটিও 
মানুষের পরকালীন মহা বিপদের কারণ হতে পারে। 

পৃথিবীর আদি মানুষেরা প্রারম্ভে তাওহীদে বিশ্বাসী ছিল; কিন্তু 
তাদের চির শত্রু শয়তানই তাদেরকে এক্ষেত্রে মতবিরোধে লিপ্ত 
করেছে। ফলে তাদের কিছু সংখ্যক লোক তাওহীদের উপর 

381 


প্রতিষ্ঠিত থাকলেও অবশিষ্টরা বিবিধ কারণে মুশরিক এবং 
নাস্তিকে পরিণত হয়েছে। 


মানুষের মাঝে তাওহীদী চিন্তাধারা পুনরায় চালু করার জন্য 
মহান আল্লাহ যুগে যুগে তাঁর নবী ও রাসুলগণকে প্রেরণ 
করেছেন। কিন্তু যখনই মানুষেরা তাঁদের শিক্ষা থেকে দূরে চলে 
গেছে তখনই তারা পুনরায় শির্কে নিমজ্জিত হয়েছে। 

প্রারম্ভে যখন নবী ও অলিদের সম্মান প্রদর্শনকে কেন্দ্র করে 
শির্ক সংঘটিত হয়, তখন তা ইবাদত তথা আল্লাহর উলুহিয়্যাতের 
মধ্যে সীমাবদ্ধ ছিল'কিন্তু কালের পরিক্রমায় তা জ্ঞান (4০), 
পরিচালনা (5,৯) ও অভ্যাস (৩১০) তথা আল্লাহর 
রুবৃবিয়্যাতের ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। 

আল্লাহ তা'আলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে 'আরব জনপদে রাসূল হিসেবে প্রেরণ করেন, তখন 
তাঁর জাতির শির্ক আল্লাহ তা'আলার উলুহিয়্যাত ও রুবুবিয়্যাতে 
সমভাবে বিরাজমান ছিল। তারা আল্লাহ তা'আলার রুবৃবিয়্যাতের 
সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যসমূহের কোনো কোনো বৈশিষ্ট্যে তাদের 
দেব-দেবীদেরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিয়েছিল। 

তাদের কোনো কোনো দেবতা ছিল অতীতের সৎ মানুষের 
মূর্তি বিশেষ ৷ তারা ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে মনে করতো। 


382 


উয্যা ও মানাত নামে মনগড়া তিনজন ফেরেন্তাকে উদ্দেশ্য করে 
তিনটি দেবী গ্রহণ করেছিল। সেগুলোকে তারা আল্লাহর নিকটবর্তী 
হওয়ার মাধ্যম হিসেবে মনে করতো । অনুরূপভাবে সেগুলোকে 
তাদের পার্থিব কল্যাণার্জন ও অকল্যাণ দূরীকরণের জন্য আল্লাহর 
নিকট শাফা'আতকারী বলেও মনে করতো। এ দুটি ধারণাকে 
কেন্দ্র করে তারা বিভিন্নভাবে এদের উপাসনাও করতো; যদিও 
লাত নামের পাথর সর্বস্ব দেবীটি একজন সৎ ইয়াহুদী ব্যক্তির 
উঠেছিল; যার মধ্যে একটি জিন-পরী বাস করতো এবং এ-জিনই 
সাধারণ জনগণকে নানাভাবে বিভ্রান্ত করতো। অনুরূপভাবে বিভিন্ন 
স্থানে তাদের আরো কতিপয় গৃহ ছিল, যেগুলোকে তারা কা'বা 
শরীফের ন্যায় মর্যাদার অধিকারী ও পবিত্র বলে জ্ঞান করতো । 
আল্লাহ তা'আলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-কে তাদের ও সকল বিশ্ববাসীর জন্য রাসূল হিসেবে 
প্রেরণ করেন এবং তিনি তাদেরকে সকল দেব-দেবী ও প্রতিমা 
পূজা পরিত্যাগ করতে বলেন, তখন তারা তাঁর আহ্বানে সাড়া 
দিতে অপারগতা প্রকাশ করেছিল এ দলীলের ভিত্তিতে যে, তারা 
ইব্রাহীম ‘আলাইহিস সালাম-এর ধর্মের অনুসারী এবং আল্লাহর 


383 


গৃহের রক্ষক এবং তারাই রয়েছে সঠিক দ্বীন ও সত্য ধর্মের 
উপর ৷ কারণ, তারা কা'বা শরীফের ত্বওয়াফ করে, হজ্জ ও “উমরা 
করে, হাজীদের পানি পান করায় ও তাদের সেবা করে। আর মূর্তি 
পূজা পরিত্যাগ করবে না এ কারণে যে, তারা তাদের পূর্ব 
পুরুষদেরকে এ সব দেব-দেবীদের পূজা করতে দেখেছে। তাই 
এদের পূজা করাও দ্বীনে ইব্রাহীমেরই অংশ। 

মহান আল্লাহ তাদের এ জাতীয় বক্তব্যের জবাবে পরিষ্কার 
আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম ও শাফা'আতকারী হওয়ার 
ধারণার ভিত্তিতে এদেরকে কেন্দ্র করে যে সব কর্ম করে থাকে, 
সে সব কর্মের কারণে তারা তাঁর উলুহিয়্যাত ও রুবুবিয়্যাতে শির্কে 
লিপ্ত হয়েছে। এর ফলে তারা দ্বীনে ইব্রাহীম থেকে সম্পূর্ণভাবে 
বেরিয়ে গেছে। তারা কাফির ও মুশরিকে পরিণত হয়েছে। তারা 
তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে যে সব উপাসনা ও সৎকর্ম করছে, তাঁর 
কাছে সেগুলোর আদৌ কোনো মূল্য নেই। অবশেষে আল্লাহ 
তা'আলা তাঁর দ্বীনকে মুশরিকদের মিথ্যা দ্বীনের উপর বিজয়ী 
করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 
উম্মতকে তাওহীদ ও শির্ক পরিচয়ের জন্য প্রয়োজনীয় দলীল 
প্রমাণাদি পরিষ্কারভাবে বর্ণনা করে তাদেরকে সুস্পষ্ট দ্বীন এবং 


384 


সরল ও সঠিক রাস্তার উপর রেখে গেছেন। কেবল ধ্বংস প্রাপ্ত 
লোকজন ব্যতীত আর কেউই এ পথ থেকে ভ্রষ্ট হতে পারে না। 


385 


